আল্লাহর দিকে আহ্বান ও দা'ঈর গুণাবলি 


[ বাংলা - Bengali _ Jb, ] 


শাইখ আব্দুল আযীয ইবন আব্দুল্লাহ ইবন বায রহ. 


অনুবাদ : মোঃ কামালুদ্দিন মোল্লা 


সম্পাদনা : আবু বকর মুহাম্মাদ যাকারিয়া 


2012 - 1433 


9101111005৮ 


{sel 5১৩০) Hl 155০1 


(idl NL 


0৩৩২ ls ৬ ৯০৭ ০০৪ El 


১৩ ILS 9 
LS ১৬ ১ 93৯18 


2012 - 1433 


15101110015 


আল্লাহর দিকে আহ্বান ও দা'ঈর গুণাবলি 


সকল প্রশংসা আল্লাহর জন্য, আর শুভপরিণাম তো মুত্তাকীদের 
জন্য, যালেম ছাড়া আর কারও উপর আক্রমণ নেই । আর আমরা 
সাক্ষ্য দিচ্ছি যে একমাত্র আল্লাহ, যিনি শরীকবিহীন তিনি ছাড়া 
হক কোনো ইলাহ নেই, তিনি পূর্বাপর সবার ইলাহ, আসমান ও 
যমীনসমূহের ধারণকারী। আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসূল, তাঁর বন্ধু, 
তাঁর ওহীর আমানতদার। তাকে তিনি সমস্ত মানুষের কাছে 
সুসংবাদদাতা ও ভীতিপ্রদর্শনকারী হিসেবে এবং তাঁর অনুমতি ক্রমে 
আল্লাহর দিকে আহ্বানকারীরূপে ও আলোকিত ছেরাগরূপে 
পাঠিয়েছেন। আল্লাহ তার উপর, তার পরিবার-পরিজন, সঙ্গী-সাথী 
দের উপর সালাত পাঠ করুন, যারা আল্লাহর দিকে দা “ওয়াতের 
ক্ষেত্রে তার প্রদর্শিত পথে চলেছেন এবং এর উপর ধৈর্যধারণ 
করেছেন, আর এ পথে জ্বিহাদ করেছেন, শেষ পর্যন্ত আল্লাহ 
তাদের দ্বারা তাঁর দ্বীনকে বিজয়ী করেছেন, তার বাণীকে সমুন্নত 


করেছেন, যদিও মুশরিকরা তা অপছন্দ করে। আর তার উপর 
অনেক অনেক সালাম পেশ করুন। তারপর, 


আল্লাহ জ্বিন-ইনসানকে সৃষ্টি করেছেন একমাত্র তাঁর ইবাদত 
এবং তাঁর নাম ও গুণাবলিসহ তাকে জানার জন্য। 


[.56:-55)3015)5..] 3১3229১3919 ৩%। ৩ ৩9) 


‘আমি সৃষ্টি করেছি জ্বিন ও মানুষকে এজন্য যে , তারা আমারই 
ইবাদত করবে। ১ 


মহান আল্লাহ আরও বলেন, 


5: রা Liesl 2 FLEE sh 15:21 ANG GY 


[21355 dN al (S55 


১ যারিয়াত, ৫৬। 


করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে, 
যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।”২ 


তিনি আরও বলেন, 


8 ₹ থা 185 ডি হব ৩2 ০55 E- SE SHH 
© ৩০৪ ৪৩৪ ০৯ ৮৩ SHG ১ ৪৬ ৬ ঝা 59 
[5 :3১১০]।] 


‘তিনি আল্লাহ, যিনি সাত আসমান এবং অনুরূপ যমীন সৃষ্টি 
করেছেন; এগুলির মাঝে তাঁর নির্দেশ অবতীর্ণ হয় যেন তোমরা 
জানতে পার যে , আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতাবান এবং আল্লাহর 
জ্ঞানতো সব কিছুকে বেষ্টন করে আছে।”ৎ 


আল্লাহ সুবহানাহু ওয়াতা ‘আলা সুষ্পষ্টরূপে বর্ণনা করেছেন যে , 
যথাযথ ভাবে তাঁকে সম্মান প্রদর্শন করা হয় এবং তাঁর আদেশ- 


২ বাকারাহ, ২১। 
* সূরা ত্বালাক, ১২। 


নিষেধের অনুসরণ করা হয়। কারণ ইবাদত হল: আল্লাহর 
আদেশ-নিষেধসমূহকে সম্মান করার সাথে সাথে তাঁর 

একত্ববাদকে স্বীকার করা এবং তাঁর আনুগত্য করা। আকাশ-যমীন 
ও এ দুয়ের মাঝে সবকিছুর সৃষ্টির রহস্য বর্ণনা করে তিনি বলেন, 
এসব সৃষ্টি করেছেন, যাতে সৃষ্টিকুল এটা জানতে পারে যে, আল্লাহ 
সকল কিছুর উপর ক্ষমতাবান এবং তাঁর জ্ঞান সবকিছুকে 
পরিবেষ্টন করে আছে-সবকিছুই তাঁর জ্ঞানের অধীন। 


এর মাধ্যমে তা জানা গেল সৃষ্টিকুলকে সৃষ্টি ও অস্তিত্বদানের রহস্য 
কি, আর তা হচ্ছে, সৃষ্টিকুল আল্লাহর নাম ও গুণাবলিসহ তাঁর 
পরিচয় জানবে এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান ও সর্ব 
বিষয়ে জ্ঞাত মর্মে জ্ঞান লাভ করবে৷ যেমনিভাবে এদের সৃষ্টি ও 
অস্তিত্বদানের হিকমত হল , তারা তাঁর ইবাদত করবে , তাঁকে 
সম্মান করবে , তাঁর মহত্ব স্বীকার করবে এবং তাঁর বড়ত্বের 
কারণে তারা তাঁর কাছে নত হবে। 


ইবাদত হচ্ছে: আল্লাহর আনুগত্যে নিজেকে নিবেদন করা এবং 
তাঁর কাছে অবনত হওয়া। মহান আল্লাহ মুকাল্লাফ তথা শরীয়ত 
প্রতিপালনের দায়িত্বপ্রাপ্তদেরকে আদেশ-নিষেধ বিষয়ক 

9 


দায়িত্বগ্তুলো সম্পাদন করা র যে হুকুম দিয়েছেন সে সব আদেশ 
পালন ও নিষেধ থেকে দূরে অবস্থান করাকেও ইবাদত বলা 
হয়েছে; কারণ এগুলো আল্লাহর আনুগত্য এবং তাঁর কাছে নতশির 
হওয়ার মাধ্যমে আদায় করা হয়ে থাকে। 


যখন মানুষের পক্ষে শুধুমাত্র বিবেক-বুদ্ধির মাধ্যমে ইবাদতের 
স্বরূপ ও তার মূল তত্ত্বকথা বিস্তারিতভাবে আয়ত্ব করা সম্ভব নয়, 
অনুরূপভাবে ওই বিবেকের মাধ্যমে আহকাম তথা শরয়ী বিধি- 
নিষেধ সবিস্তারে জানাও অসম্ভব , তখন আল্লাহ সুবহানাহু 
ওয়াতা'আলা যে উদ্দেশ্যে মাখলুক সৃষ্টি করেছেন সে ব্যাখ্যা দেয়ার 
জন্য প্রেরণ করলেন অসংখ্য নবী-রাসূল, অবতীর্ণ করলেন অনেক 
কিতাব । যাতে তারা জেনে শুনে আল্লাহর ইবাদত করে, এবং 
জেনে শুনে নিষিদ্ধ কাজসমূহ ত্যাগ করে। সে বিচারে রাসূলগ ণ 
হলেন মাখলুকের পথ প্রদর্শক এবং হেদায়াতের ইমাম ৷ জ্বিন- 
ইনসান সকলকে আল্লাহর আনুগত্য ও ইবাদতের দিকে 
আহ্বানকারী। আল্লাহ তাদের মাধ্যমে স্বীয় বান্দাদের সম্মানিত 
করেছেন, তাদের প্রেরণ করে নিজ বান্দাদের উপর অনুগ্রহ 
করেছেন এবং তাদের হাতেই স্পষ্ট করেছেন সঠিক ও সরল পথ; 
এবং বলতে না পারে যে আল্লাহ আমাদের কাছে কী চেয়েছেন তা 


7 


আমরা জানতে পারি নি, আমাদের কাছে কোন সুসংবাদদাতা এবং 
ভীতিপ্রদর্শনকারী আসে নি। এভাবেই আল্লাহ এরূপ ওজর- 
আপত্তির রাস্তা বন্ধ করে দিয়েছেন। প্রমাণ প্রতিষ্ঠা করেছেন 


রাসূলদের প্রেরণ ও কিতাবসমূহ অবতীর্ণ করে । 


যেমন আল্লাহ বলেন: 


0০] SATE MLR ০5 হি ও ও IY; 


[7 


‘আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি এই বার্তা দিয়ে যে, 
তোমরা আল্লাহর বন্দেগি কর, এবং তাগুতকে বর্জন কর। "৪ 


তিনি আরও বলেন, 


4, ই 
LU 


১৬৩৪৪ খুব মু এজ 45৮6 or DS oo এডি) 


[০ ৬৯] © 
'আমি তোমার পূর্বে কোন রাসূল প্রেরণ করেনি এই ওহী ব্যতীত 


যে, আমি ছাড়া অন্য কোন মা "বুদ নেই; সুতরাং তোমরা আমারই 
ইবাদত কর ।” 


* সূলা নাহল ৩৬। 


আরও বলেন, 


০১৫52 ও একথা 2 5 এ ভন ৫ এত) 
[৭০:১২-১7]ধ ১.) 


‘নিশ্চয়ই আমি আমার রাসুলদের প্রেরণ করেছি স্পষ্ট প্রমাণাদিসহ 
এবং তাদের সঙ্গে পাঠিয়েছি কিতাব ও (ন্যায়ের) মানদ গু; যাতে 


মানুষ সুবিচার প্রতিষ্ঠা করে "১ 


মহান আল্লাহ আরও বলেন, 


Ey 
দি 


4০99 93459 928৫৫ GSAT এটা এড ৩ হন ৮৩৫) 


[ONY 3১2] {8 ETS 8 GS ESS ৬৫ ৫ 


কী ঠা 


“মানব জাতি একই সম্প্রদায়ভুক্ত ছিল ; অতঃপর আল্লাহ 
সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে নবীগণকে প্রেরণ করলেন এবং 
সত্যসহ তাদের সাথে কিতাব নাযিল করলেন, যাতে মানুষের মধ্যে 
ফয়সালা করেন, যে বিষয়ে তারা মতবিরোধ করত ।”? 


সুরা আম্বিয়া, ২৫। 
১ সুরা হাদীদ, ২৫। 
* সূরা বাক্কারা, ২২৫। 


অতঃএব আল্লাহ বর্ণনা করেছেন যে তিনি রাসূলদের প্রেরণ 
করেছেন এবং কিতাবসমূহ অবতীর্ণ করেছেন, মানুষের মাঝে হক 
এবং ইনসাফ ভিত্তিক ফায়সালা করার জন্য ,আর শরীয়ত ও 
আকীদার যে সব বিষয়ে তারা বিরোধ করেছিল তা স্পষ্ট করার 
জন্য । কারণ আল্লাহর বাণী ৪.০) 2৮১. ৬৪ “মানব জাতি ছিল 
একটি উম্মাহ-জাতি, এর অর্থ হলো তারা হকের উপর প্রতিষ্ঠিত 
ছিল, হক বিষয়ে তারা কোন মতবিরোধ করত না ; আদম 
আলাইহিস সালামের যুগ থেকে আল্লাহর রাসূল নূহ আলাইহিস 
সালামের নবুয়ত কাল পর্যন্ত। তারা ছিল হিদায়াতের উপর , 
আয়াতের এ তাফসীরই করেছেন সাহাবি আব্দুল্লাহ ইবন আব্বাস 
রাদিয়াল্লাহু আনহু ও পূর্ববর্তী-পরবর্তী অনেক মনীষীগণ। অতঃপর 
নূহ আলাইহিস সালামের কওমের মাঝে শির্কের অনুপ্রবেশ ঘটে। 
তারা পরস্পর মতবিরোধ করলো এবং বিরোধ করলো তাদের 
উপর অবশ্য পালনীয় আল্লাহর হক বিষয়ে । আর তারা যখন শির্ক 
ও ঝগড়া-বিবাদে জড়ালো তখন আল্লাহ তা “আলা নূহ এবং 
পরবর্তী রাসুলদের প্রেরণ করলেন। 


যেমন আল্লাহ বলেছেনঃ 


LN ক ০৪ এজি ES পুতি CS I Esl le 

[NAY 
‘নিশ্চয়ই আমি তোমার প্রতি প্রত্যাদেশ করেছি যেরূপ প্রত্যাদেশ 
করেছিলাম নূহ ও তৎপরবর্তী নবীগণের প্রতি ৷” 


85259 SIR; 43 LAE SAT 24 GEN HSI এত UG Y 


Mt: AN ৫ Sah 222 


‘আমি তো তোমার প্রতি কিতাব অবতীর্ণ করেছি যারা এ বিষয়ে 
মতভেদ করে তাদেরকে সুস্পষ্টভাবে বুঝিয়ে দেয়ার জন্যে এবং 
মুমিনদের জন্যে পথনির্দেশ ও দয়াস্বরূপ ।”৯ 


সুতরাং আল্লাহ কিতাব অবতীর্ণ করেছেন , মানুষ যে সব বিষয়ে 
মতভেদ করেছিল সে বিষয়ে আল্লাহর হুকুম বর্ণনা করার জন্যে , 
মানুষের অজানা বিষয়ে আল্লাহর বিধানের বর্ণনা দেয়ার জন্যে , 
তাদেরকে শরীয়ত আঁকড়ে ধরা ও তার নির্ধারিত সীমায় 

অবস্থানের আদেশ দান এবং ইহকাল ও পরকালে তাদের জন্যে 


* সুরা নিসা, ১৬৩। 
* সুরা নাহাল, ৬৪। 


ক্ষতিকর বিষয়াদি থেকে বারণ করার জন্যে। আল্লাহ তা 'আলা 
রাসূল প্রেরণের ধারা সমাপ্ত করেছেন রাসূলদের ইমাম , আমাদের 
নবী মুহাম্মাদ ইবন আব্দুল্লাহর মাধ্যমে । তিনিসহ সকল নবীদের 
উপর আল্লাহ্‌র উত্তম সালাত ও সালাম বর্ষিত হোক। তিনি আল্লাহ 
কল্যাণ কামনা করেছেন , আল্লাহর জন্যে যথার্থভাবে লড়েছেন , 
গোপন ও প্রকাশ্যে আল্লাহর প্রতি দা “ওয়াত দিয়েছেন এবং 
আল্লাহর খাতিরে কঠিন নির্যাতনের স্বীকার হয়েছেন। তিনি ধৈর্য 
ধারণ করেছেন যেমন ধৈর্য ধারণ করেছিলেন তাঁর পূর্বে 
আগমনকারী নবী-রাসূলগণ -আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। 
তিনি ধৈর্য ধারণ করেছেন যেমন তারা ধৈর্য ধারণ করেছি লেন 
এবং রিসালত পৌঁছানোর দায়িত্ব সম্পাদন করেছেন যেমনি করে 
তারা এ দায়িত্ব পালন করেছিলেন। তবে তিনি নির্যাতনের স্বীকার 
হয়েছেন অনেক বেশি এবং সহ্যও করেছেন অনেক বেশি। আর 
তিনি রিসালতের দায়িত্ব পরিপূর্ণরূপে সম্পাদন করেছেন। তাঁর ও 
তাদের সকলের উপর সালাত ও সালাম বর্ষিত হোক। তেইশ 
বছর অবস্থান করে আল্লাহর রিসালাত পৌঁ ছিয়েছেন এবং তাঁর 


দিকে আহ্বান করে ছেন, তাঁর আহকাম তথা বিধি-বিধান প্রচার- 
প্রসার করেছেন। তন্মধ্যে উম্মুল কুরা তথা মক্কায় তের বছর , 
প্রথমে গোপনে পরে প্রকাশ্যে। হক প্রকাশ্যে উচ্চারণ করেছেন 

এবং নির্যাতনের স্বীকার হয়েছেন , দাওয়াতে এবং মানুষ কর্তৃক 
অত্যাচারে তিনি ধৈর্য ধারণ করেছেন। অথচ তারা তাঁর সততা 

এবং আমানতদারী বিষয়ে জানতো। তারা স্বীকৃতি দিত তা র 
শ্রেষ্ঠত্বের, তাঁর বংশ, তাঁর মান-মর্যাদার। তবে নেতাদের কামনা - 
বাসনা ও হিংসা-বিদ্বেষ আর সাধারণের মূর্খতা এবং অন্ধানুকরণ 
ছিল এর কারণ ৷ তাই নেতারা অস্বীকার করলো , অহংকার 
করলো, হিংসা করলো, আর সাধারণ লোকেরা অন্ধানুকরণ করল 
এবং নেতাদের অনুসরণ করল ও খারাপ কাজ করল, এ কারণে 
তিনি অনেক কঠিন নির্যাতনের স্বীকার হয়েছেন। তাঁর উপর দরূদ 
ও সালাম বর্ষিত হোক। তাদের নেতারা যে জেনে-শুনে ও 
গোয়ার্তুমি করে সত্যের বিরোধিতা করেছিল তার প্রমাণ হচ্ছে, 
আল্লাহ তা'আলার বাণী: 


4 EAE EES tt টা UE Alef BE ১52 পর 
S25; BLISS 32 5১১৪ ওয়া ক্র এ LS ও 
[7৬১২] © ৩১৫৪ Sisco ও 


13 


'আমি অবশ্যই জানি যে, তারা যা বলে তা তোমাকে দুঃখ দেয়। 
কিন্তু তারা তো তোমাকে অস্বীকার করে না , বরং যালিমরা 
আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে ৷” 


আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন যে , তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করতো না, তাদের অন্তরে গোপনে 
তাঁর সততা ও আমানতদারী সম্পর্কে সম্যক জানত। বরং তারা 
তাঁকে সম্বোধনই করতো ‘আল আমীন? বলে; এবং এটি ওহী 
অবতীর্ণ হওয়ার পূর্বেই । তবে তারা সত্যকে অস্বীকার করল , 
বিদ্বেষ ও অবাধ্যতাবশত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম এ সবের কোন পরওয়া করেন নি, বরং ধৈর্য ধারণ 
করেছেন, সওয়াবের আশা করেছেন এবং আপন লক্ষ্যে অগ্রসর 
হয়েছেন অবিচলতার সাথে। এ ভাবেই তিনি ছিলেন সর্বদা মহান 
আল্লাহর দিকে আহবানকারী, নির্যাতনে ধৈর্যশীল, দা“ওয়াতের প্রতি 
এবং যথাসাধ্য তাদের থেকে সংঘটিত অসৌজন্যমূলক আচার- 
আচরণ মার্জনাকারী | এক পর্যায়ে অবস্থা খুব মারাত্মক আকার 
ধারণ করল। তারা তাঁকে হত্যা করার সিদ্ধান্ত নিল। ঠিক এ 


৯ সূরা আনআম, ৩৩। 


তিনি মদীনায় হিজরত করে চলে আসলেন, আর মদীনা হয়ে গেল 
ইসলামের প্রথম রাজধানী । মদীনায় আল্লাহর দ্বীনের বিজয় হলো 
এবং সেখানে মুসলিমদের একটি রাষ্ট্র ও শক্তির ভিত সূচিত হল। 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের প্রচার ও প্রসারতার 
ধারা চালিয়ে গেলেন নির্ভীকভাবে। তরবারির মাধ্যমে জিহাদ শুরু 
করলেন। মানুষকে কল্যাণ ও হিদায়াতের দিকে আ হ্বানের জন্য 
দূত পাঠাতে লাগলেন দিকে দিকে। তারা মানুষকে তাদের নবী 
মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দা“ওয়াতের মর্ম ব্যাখ্যা 
করতে থাকলেন অবিরাম। আর তিনি তাঁর সাথীদেরকে 
যুদ্ধাভিযানে পাঠিয়েছেন, নিজেও বিখ্যাত যুদ্ধগুলোতে অংশগ্রহ ণ 
করেছিলেন। এক পর্যায়ে তার হাতে আল্লাহ তাঁর দ্বীনকে বিজয়ী 
করলেন, দ্বীনকে পূর্ণতা দিলেন, তাঁর ও তাঁর উম্মতের উপর 
নিয়ামতকে পরিপূর্ণ করলেন। এ দ্বীন পরিপূর্ণতা লাভ এবং 
যথাযথভাবে পৌঁছানোর পর তাঁকে মৃত্যু দান করা হয়েছে। তাঁর 
অবর্তমানে এ আমানত সাহাবায়ে কেরাম বহন করলেন এবং তাঁর 
পথ অনুসরণ করলেন। আল্লাহর দিকে আহ্বান করলেন এবং 
তারা হকের দা“ঈ, আল্লাহর পথে জিহাদকারী হয়ে বিশ্বময় ছড়িয়ে 
পড়লেন। আল্লাহর স্বার্থে কোন নিন্দুকের নিন্দাকে তারা ভয় 
করতেন না। তারা আল্লাহর রিসালাতকে পৌঁছাতেন , তাঁকে ভয় 
করতেন অন্য কাউকে নয়। ছড়িয়ে পড়লেন বিশ্বময় বিজয়ী 


15 


মুজাহিদ, সরল পথের দা “ঈ, কার্যকর সংস্কারক হিসেবে । তারা 
এবং তারা মানুষের জন্যে আকীদাহ বিষয় ব্যাখ্যা করতেন যা নিয়ে 
প্রেরিত হয়েছিল রাসূলগ ণ| যে আকীদার মূল ভাষ্য হলো, 
আন্তরিকভাবে একমাত্র আল্লাহর ইবাদত করা এবং তিনি ব্যতীত 
অন্য সবকিছু-গাছ, পাথর, মূর্তি ইত্যাদির ইবাদাত পরিত্যাগ করা । 
অতএব ডাকা যাবে না আল্লাহকে ছাড়া, সাহায্য প্রার্থনা করা যাবে 
না আল্লাহ ছাড়া কারো কাছে , বিচার-ফায়সালা মানা যাবে না 
ব্যতীত, মান্নত করা যাবে না তাঁর নামে ছাড়া , এক কথায় সকল 
ইবাদত তাঁর জন্য হওয়া । 

এবং তারা মানুষের কল্যাণে ব্যাখ্যা করেছেন যে , ইবাদত 
আল্লাহর হক্ক এবং তাদের সামনে এ বিষয়ে অবতীর্ণ আয়াতগুলো 


পাঠ করেছেন। যেমন- 
[৭ ৪] ৫) LOE ৯ 


“হে মানবমণ্ডলী! তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত কর’ 
[৭:০০] ধ খু ও ৪০৪) 


* সুরা বাকারাহ ,২১। 


“তোমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন যে, তোমরা তিনি ছাড়া অন্য 
কারো ইবাদত করবে না” 
[০:50] O Les IEG 226 IU) 


‘আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই নিকট 
সাহায্য প্রার্থনা করি ।”৯৩ 
DANO sl lz ০ 1০45 ১৬) 


‘সুতরাং আল্লাহর সাথে তোমরা অন্য কাউকেও ডেকো না” 
A ১০৬ এ ও থা 55 এ 59 SEE; IL; Do YH 
হা] ৫07 45 ৫1) 


মরণ আল্লাহর জন্যে, যিনি সকল সৃষ্টির রব। তাঁর কোন শরীক 
নেই, আমাকে এরই নির্দেশ প্রদান করা হয়েছে। আর আমি 
মুসলিমদের মধ্যে প্রথম 1১ 


১২ সুরা ইসরা, ২৩ 
১* সূরা ফাতিহা, ০৫ 
সূরা জ্বীন, ১৮। 


* সূরা আনআম, ১৬২-১৬৩। 
17 


তারা এর উপর ইস্পাত কঠিন ধৈর্য ধারণ করেছেন এবং আল্লাহর 
পথে মহা সংগ্রাম করেছেন। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন 
এবং তাদেরকে সন্তুষ্ট করেছেন | তাদের অনুসরণ করেছেন 
ইমামগণ ৷ তারা এ পথের পথিক হয়েছেন, দা“ওয়াত ইলাল্লাহ্‌র 
পথে চলেছেন, বহন করেছেন দা“ওয়াতের বোঝা, আমানত আদায় 
করেছেন, আল্লাহর পথে জিহাদ করেছেন ধৈর্য , সততা, 
আন্তরিকতার সাথে। যারা দ্বীন থেকে বেরিয়ে গেছে এবং দ্বীনের 
পথে বাধা হয়ে দাঁড়িয়েছে অথচ আল্লাহ কর্তৃক নির্ধারিত জিযয়া 
আদায় করে নি, তাদের বিরুদ্ধে লড়াই করেছেন। কারণ তারাই 
দাওয়াতের প্রকৃত ধ্বজাধারী | সুতরাং রাসূলের পর তারাই 

দাওয়াতের বাহক, পথ প্রদর্শনের ইমাম। এমনিভাবে সাহাবাদের 
পরবর্তী যারা এসেছেন তারাও এ পথ অনুসরণ করেছেন। এ 

পথে ধৈর্য ধার ণ করেছেন। আর আল্লাহর দ্বীন প্রসার লাভ 
করেছে, সাহাবা এবং পর্যায়ক্রমে তাদের পরবর্তী দ্বীনী জ্ঞানে 
জ্ঞানী ও ঈমানদারদের হাতে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা লাভ করেছে। 
এ দা“ওয়াতী মিশনে আরব- অনারব , আরব উপদ্বীপের উত্তর ও 
দক্ষিনের এবং এর বা ইরে সমগ্র বিশ্ব হতে অংশ গ্রহণ করেছেন 
অনেক দ্বীনদার মানুষ ; যা দের ভাগ্য আল্লাহ সুপ্রসন্ন করেছেন, 
যারা ইসলাম কবুল করেছে ন, দাওয়াত ও জিহাদে অংশ গ্রহণ 


18 


করেছেন, এর জন্যে ধৈর্য ধারণ করেছে ন। যাদের ধৈর্য, ঈমান, 
আল্লাহর পথে লড়াইয়ের ফলস্বরূপ এসেছিল সৌভাগ্য , নেতৃত্ব, 
দ্বীনের ইমামত। তাদের ক্ষেত্রে বনী ইসরাঈলদের প্রসঙ্গে আগত 
আল্লাহর বাণী সত্য প্রমাণিত হয়েছে। 
€ ও 63303618615 এ ৩6 LUE (৩ এ 
[৮:১4] 
'আর আমি তাদের মধ্য হতে কিছু লোককে নেতা মনোনীত 
করেছিলাম যারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করতো। 
তারা ধৈর্যধারণ করতো আর তারা ছিল আমার নিদর্শনাবলীতে দৃঢ় 
বিশ্বাসী ১১ 
কুরআনের এ অমোঘ বাণী সত্য প্রমাণিত হয়েছে রাসূলের সাহাবা 
ও তাদের অনুগামীদের মাঝে । তারা ইমাম , হেদায়েতের পথ 
প্রদর্শক, হকের প্রতি আহ্বানকারী ও অনুকরণীয় আদর্শরূপে 
প্রতিষ্ঠা পেয়েছেন। তাদের ইস্পাত কঠিন ধৈর্য ও দৃঢ় ঈমান 
তাদেরকে এ মর্যাদায় পৌঁছে দিয়েছে। কারণ ধৈর্য ও দৃঢ় বিশ্বাসের 
ফলে দ্বীনের ইমামত ও নেতৃত্ব লাভ হয়। সুতরাং নবী সহচরবৃন্দ 
ও অদ্যাবধি যারা সর্বকাজে তাদের অনুসরণ করেছে তারাই মূলত: 
সত্যের পথপ্রদর্শক ও ন্যায়ের পথে নেতৃত্বদানকারী। 


* সূরা সাজদাহ, ২৪। 


উপরোক্ত বক্তব্যের মাধ্যমে সত্যানুসন্ধিৎসু প্রত্যেক শিক্ষার্থীর 
নিকট পরিস্কার হয়ে গেল যে , আল্লাহর দিকে আ হ্বান সর্বাধিক 
গুরুত্বপূর্ণ ব্যাপার । সর্বকালে সর্বস্থানে উম্মতের জন্য এ 
দা'ওয়াতের প্রয়োজনীয়তা অত্যাধিক বরং এটি অত্যাবশ্যকীয়ও 
বটে। 

দা‘ওয়াত বিষয়ক বক্ষমান নিবন্ধে নিম্নোক্ত বিষয়গুলো আলোচনায় 


স্থান পাবে। 
1. দাওয়াতের হুকুম ও ফযিলত 
2. আদায় ও পদ্ধতি 
3. দাওয়াতী বিষয়বস্তু 
4. দাওয়াত কর্মীর জন্য প্রয়োজনীয় বৈশিষ্ট্য ও গুণাবলি , 


যা তাকে অবশ্যই অর্জন করতে ও সে পথে চলতে হয়। 


প্রথম বিষয়: আল্লাহর দিকে আহ্বানের হুকুম ও ফযিলত। 

দাওয়াতের হুকুমঃ 

দা‘ওয়াত ইলাল্লাহ তথা আল্লাহর পথে আহ্বান অন্যান্য ফরযের 

ন্যায় একটি অতি গুরুত্বপূর্ণ ফরয। কুরআন ও হাদীসের অসংখ্য 

দলীল এটির প্রমাণ বহন করে। যেমন আল্লাহর বাণী: 

21 তে 
[5:১০ ও SALLIE OR PY | 

20 


‘আর যেন তোমাদের মধ্য হতে এমন একটি দল হয় , যারা 
কল্যাণের প্রতি আহ্বান করবে , ভাল কাজের আদেশ দিবে এবং 
মন্দ কাজ থেকে নিষেধ করবে । আরা তারাই সফলকাম ।'১ 
অনুরূপভাবে আল্লাহর বাণী: 
৬ & চি dass এ আনা? SSL ওক) fr IES 
এ] ও SAE DES esha of ৫৬৩৪ % এ ও! 
[০ 

‘তুমি তোমার রবের পথে হিকমত ও সুন্দর উপদেশের মাধ্যমে 
আহ্বান কর এবং সুন্দরতম পন্থায় তাদের সাথে বিতর্ক কর। 
নিশ্চয় একমাত্র তোমার রবই জানেন কে তাঁর পথ থেকে ভ্রষ্ট 
হয়েছে এবং হিদায়াতপ্রাপ্তদের তিনি খুব ভাল করেই জানেন ।”১” 
অনুরূপ আল্লাহর বাণী: 

[AV ১৩0] ধ ৪) SSE Ss ৬৫৯০ ১5 5 BLES 
‘তুমি তোমার রবের দিকে আহ্বান কর এবং কিছুতেই 
মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না’ 
তদ্রপ মহান আল্লাহর বাণী: 
[১১:২০] ও 85 Bl ined এ HT এডি ১০০১৪ 


** সূরা আলে ইমরান, ১০৪। 
* সুরা নাহল:১২৫ 


* সূরা কাসাস, ৮৭। 
21 


‘তুমি বল: এটাই আমার পথ , আল্লাহর প্রতি মানুষকে আহ্বান 
করি সজ্ঞানে, আমি এবং যে আমার অনুসারী...”২ 
উল্লেখিত আয়াতগুলোতে আমরা দেখলাম আল্লাহ তা ‘আলা 
বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসারীগণই 
দা'ঈ ইলাল্লাহ এবং তারাই দূরদৃষ্টিসম্পন্ন। আর রাসূল সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, তাঁর মতাদর্শের উপর চলা 
গুরুত্বপূর্ণ ফরয ৷ যেমন আল্লাহ তা'আলা বলেন: 
5 5 ATE ৫ SEs Bl A JS ST ৩৫১ 
[Nol ©O 1S ISS; 
‘তোমাদের মধ্যে যারা আল্লাহ ও আখেরাতের প্রতি বিশ্বাস রাখে 
এবং আল্লাহকে অধিক স্মরণ করে , তাদের জন্যে আল্লাহর 
রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ ২ 
প্রাজ্ঞ ওলামায়ে কেরাম স্পষ্ট করে বলেছেন , দা‘ঈগণ যে অঞ্চলে 
দাওয়াতী কার্যক্রম পরিচালনা করেন সে অঞ্চল অনুপাতে 
দা‘ওয়াত ইলাল্লাহ ফরযে কিফায়া; কারণ প্রতিটি অঞ্চলে দা“ওয়াত 
ও দা “ওয়াতের নানাবিধ তৎপরতা বিদ্যমান থাকা জরুরি । এ 
দা‘ওয়াত ফরযে কিফায়া। যদি কোন অঞ্চলে প্রয়োজনীয়তা 
অনুপাতে যথেষ্ট পরিমাণ লোক দা “ওয়াতী কাজে আত্মনিয়োগ 


* সূরা ইউসুফ, ১০৮। 
৯ সুরা আহযাব, ২১। 
22 


করেন তাহলে সে অঞ্চলে বসবাসকারী অন্যদের উপর থেকে 
আবশ্যকীয়তা রহিত হয়ে যাবে। তাদের ক্ষেত্রে এটি সুন্নাতে 
মুয়াক্কাদা ও একটি অতি উন্নত নেক আমল হিসেবে বিবেচিত 
হবে। 

আর যদি সে অঞ্চলে দা “ওয়াতী কোন তৎপরতাই না থাকে , 
কেউই এ দায়িত্বের প্রতি গুরুত্ব না দেয় তাহলে , সকলেই 
অপরাধী বলে গণ্য হবে। সাথে সাথে দা “ওয়াতীকর্ম সকলের 
দা“ওয়াতকর্মের সাথে নিজেকে জড়াতে হবে। হ্যাঁ সামগ্রিকতার 
বিচারে পুরো দেশের জন্যে একটি জামাআত থাকতে হবে ; থাকা 
ওয়াজিব, যারা সর্বত্র আল্লাহর বাণী পৌঁছে দেবে , সাধ্যমত 
আল্লাহর আদেশ-নিষেধ সম্বন্ধে লোকদের অবহিত করবে। রাসূল 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নেতৃবর্গ ও রাষ্ট্র প্রধানের 
কাছে দা 'ঈ প্রেরণ করেছেন , পত্র দিয়েছেন এবং তাদেরকে 
আল্লাহর দিকে আহ্বান করেছেন। 

বর্তমান যুগে আল্লাহ তা ‘আলা দাওয়াতী কাজকে আমাদের জন্য 
বিভিন্নভাবে সহজ করে দিয়েছেন , যা আমাদের পূর্বেকার 
লোকদের জন্য ছিল না। আজকের যুগে ইসলাম প্রচার , 
দা“ওয়াতকর্ম পরিচালনা ও মানুষের কাছে দলিল প্রমাণ উপস্থাপন 
অনেক দিক দিয়েই সহজ ৷ বিশেষ করে তথ্য প্রযুক্তির উন্নয়নের 


23 


কারণে দা “ওয়াত ও প্রচার কর্ম আরোও সহজ হয়ে গিয়েছে। 
একাজে বর্তমানে রেডিও , টেলিভিশন, সংবাদপত্রসহ নানা 
মাধ্যমের সাহায্যে অতি সহজে কর্মে অগ্রগতী সাধন করা যায়। 
অতএব জ্ঞানবান, ঈমানদার ব্যক্তিবর্গ ও নায়েবে রাসূলদের উপর 
অবশ্য কর্তব্য হচ্ছে, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কাজে আত্মনিয়োগ 
করা, পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর বার্তা তাঁর বান্দাদের 
নিকট পৌঁছে দেয়া। এ মহৎ কাজে জড়িত হলে চারিদিক থেকে 
অসহযোগিতা, বাঁধা ও ব্যঙ্গ-বিদ্রপের সম্মুখীন হতে হবে তখন 
এসব আমলে না নিয়ে নির্ভয়ে সম্মুখপানে এগিয়ে যাওয়া । এ 
দায়িত্ব পালনকালে বড়-ছোট ধনী-গরীবে কোন ভেদাভেদ ও 
তারতম্য সৃষ্টি নাকরা | বরং আল্লাহ র হুকুম যেভাবে আল্লাহ 
অবর্তীণ করেছেন, যেভাবে প্রবর্তন করেছেন ঠিক সেভাবে তা 
আল্লাহর বান্দাদের নিকট পৌঁছে দেয়া। 

অবস্থার আলোকে কখনো কখনো এ দা “ওয়াতী কাজ “ফরযে 
আইন’ হয়ে থাকে । যেমন আপনি যদি এমন কোন স্থানে অবস্থান 
করেন যেখানে আপনি ছাড়া এ দায়িত্ব পালনের অন্য কেউ নেই , 
যে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে তখন এটি 
আপনার জন্যে ফরযে আইন হবে। আবার অবস্থাভেদে কখনো 
কখনো ফরযে কেফায়া , ইতঃপূর্বে আমরা এ বিষয়ে আলোচনা 
করে এসেছি। সুতরাং যখন আপনি এমন স্থানে থাকবেন, যেখানে 


24 


আপনি ব্যতীত এ দায়িত্ব পালনের উপর আর কারও ক্ষমতা 
থাকবে না, তখন এতে আত্মনিয়োগ করা আপনার জন্যে অবশ্য 
কর্তব্য হয়ে যাবে। আর অন্য কেউ দা"ওয়াত, প্রচার, আদেশ- 
নিষেধের কাজে রত থাকলে, আপনার জন্য হবে সুন্নত। আর যদি 
আপনি সে কাজে অগ্রণী ভূমিকা পালন করেন এবং এর প্রতি 
যত্ুবান হন, তবে আপনি হয়ে যাবেন সৎকর্মে প্রতিযোগিতাকারী। 
দা‘ওয়াত “করযে কিফায়া” এর দলিল হিসাবে নিম্নোক্ত আয়াত 
পেশ করা যায়। আল্লাহ তা'আলা ইরশাদ করেন : 

[৮:১০ এ ধা 13503261555 ৩৪৪০) 
“এবং তোমাদের মধ্যে এরূপ একটি দল থাকা উচিৎ যারা 
কল্যাণের দিকে আহ্বান করবে ।২২ 
এ আয়াতের ব্যাখ্যায় হাফেয ইবনে কাসির এবং ওলামাদের বিরাট 
একদল যা বলেছেন তার অর্থ হচ্ছে : এ মহান কাজে তোমাদের 
মধ্য থেকে একটি দল নিয়োজিত থাকা চাই। যারা আল্লাহর দিকে 
আহ্বান করবে , তাঁর দ্বীন প্রচার করবে , তাঁর আদেশ-নিষেধ 
বান্দাদের নিকট পৌঁছাবে। এ কথা সকলেরই জানা আছে যে 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিকে আহ্বান 
করেছেন, সাধ্যানুযায়ী মক্কায় আল্লাহর বিধান বাস্তবায়নে 


২২ সূরা আলে ইমরান:১০৪ 
25 


আত্মনিয়োগ করেছেন। অনুরূপভাবে তাঁর সাহাবীরাও একাজে 
অংশ গ্রহণ করেছেন তাদের সামর্থানুপাতে। হিজরতের পর এর 
চেয়েও অধিক দায়িত্বশীল ভূমিকা রেখেছেন। নবী সাল্লাল্লাহু 
আলাইহি ওয়াসা ল্লামের ওফাতের পর বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে 
পড়েছিলেন এবং শক্তি-সামর্থ্য ও ইলমী যোগ্যতা অনুযায়ী এ 
দায়িত্ব চালিয়ে গিয়েছেন নিরলসভাবে । 

দা‘ওয়াত কর্মীর স্বল্পতা, অন্যায়-অশ্লীলতা বৃদ্ধি, অজ্ঞতার প্রাবল্যের 
সময় -যেমন আমাদের এ সময়ের কথাই বলা যায়- দা “ওয়াতের 
হুকুম হবে ফরযে আইন। প্রত্যেক মুসলিমকেই অত্যাবশ্যকীয়ভাবে 
এতে অংশগ্রহণ করতে হবে। হ্যাঁ কেউ যদি নির্দিষ্ট কোন গ্রাম , 
শহর বা এ জাতীয় কোন স্থানে বসবাস করে আর সেখানে এ 
কাজের দায়িত্বভার গ্রহণকারী কাউকে পাওয়া যায় এবং সে ব্যক্তি 
দা"ওয়াতের মাধ্যমে আল্লাহর বিধান মানুষের নিকট এমনভাবে 
প্রচার করেছে যে সেস্থানে বসবাসকারী সকলের পক্ষ হতে যথেষ্ট, 
এমতাবস্থায় অন্যদের জন্য এ প্রচার-প্রসার সুমাত, কারণ অন্যের 
হাতে এর প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে, তার হাত ছাড়াও অন্য 
হস্তে আল্লাহর হুকুম বাস্তবায়িত হয়েছে। কিন্তু (যেখানে এ অবস্থা 
নেই বা পর্যাপ্ত দাওয়াত দাতা নেই) অন্যান্য স্থানে, অন্য মানুষের 
কাছে এ দাওয়াতের দায়িত্ব আলেমদের উপর তাদের সাধ্যানুষায়ী 


26 


উপরও ক্ষমতা ও সাধ্য অনুসারে তা নিয়ে দাঁড়ানো অত্যাবশ্যক। 
এতে বুঝা যায় দা“ওয়াত ইলাল্লাহ ফরযে আইন বা ফরযে কিফায়া 
হওয়াটা আপেক্ষিক বিষয়। কোনো কোনো সম্প্রদায় ও কোনো 
কোনো ব্যক্তির জন্য এটা ফরযে আইন আবার কোনো সম্প্রদায় ও 
কোনো কোনো ব্যক্তির ক্ষেত্রে তা ফরযে কিফায়া; যখন সেখানে ও 
সে অবস্থানে এ কাজটির জন্য পর্যাপ্ত পরিমান লোক দাঁড়িয়ে যাবে 
এবং তারা তার জন্য যথেষ্ট হয়ে যাবে। 

তবে শাসক এবং সামর্থবান ব্যক্তির উপর এ ক্ষেত্রে দায়িত্বটা 
আরো বড়। তাদের উপর অবশ্যই করণীয় হচ্ছে তাদের সাধ্যমত 
পৃথিবীর সকল প্রান্তে আল্লাহর রিসালত পৌঁছে দেয়া সম্ভাব্য সকল 
পন্থায়, মানুষের ব্যবহৃত সকল ভাষায়। এতে করে পৃথিবীর 
সকলের কাছে তাদের নিজস্ব ভাষায় দ্বীন পৌঁছে যাবে। সে লোক 
আরবী ভাষা ভাষী হোক কিংবা অন্য কোনো ভাষা ভাষী। কেননা 
আমরা কিছু পূর্বেও উ ল্লেখ করেছি যে, বর্তমানে আগের তুলনায় 
দা‘ওয়াতী প্রচারণা খুবই সহজ হয়ে গিয়েছে রেডিও , টেলিভিশন 
ও সংবাদপত্র (ইন্টারনেট) সহ বিভিন্ন প্রচার মাধ্যমের উদ্ভাবনের 
কারণে; যা পূর্বে সম্ভব ছিল না | এমনিভাবে ওয়ায়েজ, খতিব ও 
বক্তাদের উপরও অবশ্য কর্তব্য মাহফিল , সমাবেশ জুম 'আ 


27 


ইত্যাদিতে সাধ্যমত আল্লাহর বিধান প্রচার করা , সাধ্য ও জ্ঞান 
অনুযায়ী আল্লাহর দ্বীন প্রচার-প্রসার করা। 

বর্তমান সময়ে ইসলামী আকীদা বিরোধী নানাবিধ ষড়যন্ত্র , তাদের 
বিশ্বাসের মৌলিকত্ব বিনাশ , নাস্তিকতার দিকে আহ্বান , 
প্রতিপালক, রিসালাত ও পরকালকে অস্বীকার এবং বহুদেশে 
খৃষ্টধর্মের দিকে দা“ওয়াতের বহুবিধ কর্মসূচির বিস্তৃতিসহ বহু ভ্রান্ত 
আহ্বানের ব্যাপকতার কারণে দা “ওয়াত ইলাল্লাহ এযুগে সকল 
মুসলিমের উপর ব্যাপকভাবে ফরয হয়ে পড়েছে। সর্বস্তরের 
আলেম ও ইসলামে বিশ্বাসী সকল শাসক-প্রশাসকের উপর 
অবশ্য পালনীয় ফরয হয়ে গিয়েছে যে , তারা নিজ নিজ সাধ্যমত 
লেখনি, বক্তৃতা, বিবৃতি এবং প্রচারযন্ত্রসহ সকল মাধ্যমে আল্লাহর 
দ্বীন প্রচার করবে। এতে গড়িমসি বা অবহেলা করার কোনো 
সুযোগ নেই, অন্য ব্যক্তিবর্গের উপর নির্ভর করারও অবকাশ নেই। 
বরং এক্ষেত্রে সহযোগিতা , অংশগ্রহণ ও পরস্পর কাঁধে কাঁধ 
মিলিয়ে দাঁড়ানো পূর্বের তুলনায় বর্তমানে আরো অধিক প্রয়োজন। 
কারণ ইসলামের শক্ররা যাবতীয় উপায়- উপকরণাদির মাধ্যমে 
লোকদের দ্বীন থেকে দূরে সরানো , দ্বীন বিষয়ে জনমনে সন্দেহ- 
সংশয় সৃষ্টি ও তাদের ধর্মের প্রতি অন্য ধর্মাবলম্বী 
বিশেষত:মুসলিমদের আকৃষ্ট করার উদ্দেশে একে অপরকে 
সাহায্য- সহযোগিতা ও কাঁধে কাধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। 


28 


সুতরাং তথ্য প্রযুক্তির এ যুগে ইসলামপন্থীদেরও প্রয়োজন এসব 
ক্ষেত্রে তৎপর হওয়া এবং শত্রুদের এহেন ভ্রান্ত তৎপরতার ও 
দ্বীন-বিধ্বংসী কর্মকাণ্ডের মোকাবেলায় সকল ক্ষেত্রে হকের 
দা'ওয়াতকে জোরদার কর তে সদা কর্মতৎপর থাকা , দ্বীনের 
প্রচার-প্রচারণাকে ব্যাপকতা দানের লক্ষ্যে তথ্য প্রযুক্তির সাহায্য 
গ্রহণ করে সকল পর্যায়ে দ্বীনের পয়গাম পৌঁছিয়ে দেয়ার ব্রত 
সম্পন্ন করা। দা “ওয়াত কর্মে তথ্য প্রযুক্তির ব্যবহার এবং এর 
মাধ্যমে দা “ওয়াতী কর্মসূচির ব্যাপকতা দান আল্লাহ কর্তৃক তাঁর 
বান্দার উপর ফরযকৃত আল্লাহর দিকে দা“ওয়াতেরই অংশ। 


দ্বিতীয় বিষয়: দাওয়াতের পন্থা ও পদ্ধতি 

দা“ওয়াতের পন্থা ও পদ্ধতি সম্পর্কে, তার প্রকৃতি ও ধরন সৰ্ম্পকে 

আল্লাহ তা ‘আলা পবিত্র কুরআনে বিশদ বর্ণনা দিয়েছেন। 

রাসূলুল্লাহর হাদীসেও এ বিষয়টি এসেছে প্রকৃষ্টভাবে। 

আল্লাহ তা'আলা খুব স্পষ্টকরে বলেছেন: 

কে এডি 853 Ed আনা একটি ও ৩৯০ YY (3) 
[ce ij (cs 

‘তুমি তোমার রবের পথে আহ্বান কর হিকমত ও সদুপদেশের 

মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর সুন্দরতম পন্থায়’** 


* সূরা নাহল, ১২৫। 
29 


দাওয়াত পদ্ধতি কি হবে এবং একজন দা“ওয়াতী কর্মীকে কিকি 
গুণ অর্জন করতে হবে যা সে দা “ওয়াতি ময়দানে প্রয়োগ করবে 
উপরোক্ত আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। সে 
দাওয়াত শুরু করবে হিকমত ও পরিবেশ-পরিস্থিতির বিবেচনায় 
বিভিন্ন কৌশলের মাধ্যমে । এখানে হিকমত বলতে বুঝানো হয়েছে 
সুস্পষ্ট দলিল প্রমাণসমূহ যা স্বচ্ছ ও সন্তোষজনক পন্থায় হক 
প্রতিষ্ঠিত করবে এবং অসার ও বাতুলতাকে খণ্ডন করবে। 
কতিপয় মুফাস্সিরের মতে, “তুমি তোমার রবের পথে হিকমতের 
মাধ্যমে দা ‘ওয়াত দিবে" একথার অর্থ কুরআনের মাধ্যমে , কারণ 
কুরআনই হচ্ছে সর্বোচ্চ পর্যায়ের হিকমত, এর মধ্যে হক ও সত্য 
সম্পর্কে খুবই স্বচ্ছতার সাথে পূর্ণাঙ্গরূপে বলা হয়েছে। 

আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন , কুরআন-হাদীস বর্ণিত দলিল 
প্রমাণাদির সাহায্যে 

যাই হোক হিকমত একটি তাৎপর্যময় অতি উচ্চ অর্থবোধক শব্দ 
যার মর্ম হচ্ছে , জ্ঞান, প্রজ্ঞা, সুস্পষ্ট প্রমাণ ও সত্যস্পষ্টকারী 
দলিলের মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা। এবং এটি 
সমার্থবোধক একটি শব্দ , নবুওয়ত, দ্বীনের বুঝ, বোধ-বিবেক, 
পরহেযগারী প্রভৃতি অর্থে ব্যবহৃত হয়। ইমাম শাওকানীর বক্তব্য 
মতে মৌলিকত্বের বিবেচনায় হিকমতের অর্থ হচ্ছে , যে বিষয় 
মূর্খতা প্রসূত কার্াদি থেকে বিরত রাখে সেটিই হিকমত ৷ অর্থাৎ 


30 


যেসব বক্তব্য, লেখনি কিংবা উক্তি আপনাকে নিবুদ্ধিতা ও বাতুলতা 
থেকে রক্ষা করবে সেটিই হিকমত। 
এমনি ভাবে প্রত্যেক স্পষ্ট কথা যা প্রকৃত অর্থেই শুদ্ধ সেটিই 
হিকমত । এসব বিবেচনায় কুরআনের আয়াত সর্বোত্তম হিকমত , 
এর পর সহীহ হাদীস এবং আল্লাহ উভয়টিকে ই তাঁর মহান 
কিতাবে হিকমত বলে নামকরণও করেছেন | যেমন পবিত্র 
কুরআনে এসেছে, 
[৫৭ ১211] (SLT CEST 045) 
“এবং তাদেরকে শিক্ষা দেয় কিতাব ও হিকমত'। [সূরা আল- 
বাঞ্কারাহ্‌: ১২৯] 

আয়াতে বর্ণিত হিকমত অর্থ সুন্নত । অন্য আয়াতে এসেছে, 
SA (AE GE 001৩ LSU ওঠ ৩5 ES ও) 

[€7% 
“তিনি যাকে ইচ্ছে হেকমত দান করেন। আর যাকে হেকমত 
প্রদান করা হয় তাকে তো প্রভূত কল্যাণ দান করা হয়”। [সূরা 
আল-বাকারাহ: ২৬৯] 
অতএব সারকথা হল , সুস্পষ্ট শর ‘য়ী দলিলাদিকে হিকমত বলা 
হয় এবং যেসব পরিস্কার ও স্পষ্ট কথা হক বুঝতে ও গ্রহণ 
করতে সহায়তা করে তাও হিকমত । এ বিবেচনায় ঘোড়ার মুখে 
স্থাপিত লাগামকে 'হাকাম' বলা হয়। কারণ ঘোড়ার মালিক 

31 


'হাকামা, (লাগাম) টেনে ধরলে ঘোড়া থামতে বাধ্য হয়ে যায়। এ 
হাকামাই তাকে চলা অব্যাহত রাখতে বাধা দেয়। একইভাবে 
‘হিকমত’ ও এমনই কথা যা শ্রবণকারীকে বাতিলের পথে চলতে 
বাধা প্রদান করে, হক্ক ও সত্যের প্রতি প্রভাবিত করে তা গ্রহণ 
করতে প্রেরণা যোগায় এবং আল্লাহ নির্ধারিত সীমায় অবস্থান 
নিতে সাহায্য করে। 

তাই দা“ঈ ইলাল্লাহর দায়িত্ব হচ্ছে , আল্লাহর দিকে আহ্বানের এ 
গুরু দায়িত্ব পালনকালে হিকমতের পথ অবলম্বন করা এবং 
দা‘ওয়াত কর্ম হিকমত দিয়েই শুরু করা, এর প্রতি বিশেষ যত্ববান 
হওয়া ৷ যদি দা “ওয়াত প্রদত্ত ব্যক্তির মাঝে কোনো সং কীর্ণতা বা 
আপত্তি থাকে তাহলে উত্তম উপদেশের স্মরণাপন্ন হওয়া | 
উৎসাহব্যঞ্জক পবিত্র আয়াত ও হাদীসের উপদেশ দ্বারা দা ‘ওয়াত 
পেশ করা। যদি কাঙ্খিত ব্যক্তি সন্দিহান হয়, তাহলে উত্তম পন্থায় 
বিতর্কের রাস্তা গ্রহণ করা এবং কাঙ্খিত পর্যায়ে পৌঁছার নিমিত্তে 
ধৈর্য ধারণ করা, তাড়াহুড়ো বা বল প্রয়োগ কিংবা রূঢ় আচরণের 
চিন্তা পরিহার করা। বরং সন্দেহ নিরসনের জন্য আল্লাহর উপর 
ভরসা করে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে অব্যাহতভাবে এবং 
দলিলাদি উপস্থাপন করবে উত্তম ততে। 

হে আল্লাহর পথের দা "ঈ! এভাবে আপনাকে হতে হবে সহিষ্ণু ও 
ধৈর্যশীল। কঠোরতা অবলম্বন করা যাবে না। কারণ এ পদ্ধতিই 


32 


হচ্ছে, হকের মাধ্যমে উপকৃত হওয়া, হক গ্রহণ করা এবং হকের 
দাওয়াত দ্বারা পেশকৃত ব্যক্তিকে প্রভাবিত করার বেশি উপযোগী। 
(হে দা'ঈ) আপনাকে আরও হতে হবে বিতর্ক-আলোচনায় 
ধৈর্যশীল। আল্লাহ তা'আলা মুসা ও হারুন আলাইহিমাস সালামকে 
ফির'আউনের কাছে দা“ওয়াত দানের জন্য প্রেরণকালে তার সাথে 
নরম ভাষায় কথা বলার নির্দেশ দিলেন, অথচ সে ছিল সবচে বড় 
সীমালজ্ঘনকারী। আল্লাহ বলেন: 

[55 খাব © 58 7856 A ও খু এ ২৮5) 
“তোমরা তার সাথে নম্র কথা বলবে , হয়তো সে উপদেশ গ্রহণ 
করবে, অথবা ভয় করবে ৷. 
অন্যত্র আল্লাহ তা'আলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লামকে এ বিষয়ে বললেন: 
৩৪৮৬৪ A 585 UG SS IG ওএ পরা Ss ৪ জে) 

[)০৭:৩1৮১০ JAI 

‘অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি তাদের 
জন্য নরম হয়েছিলে। আর যদি আপনি কঠোর স্বভাবের , কঠিন 


* সূরা ত্বাহা, ৪৪। 
33 


হৃদয়সম্পন্ন হতে ন, তবে তারা আপনার আশপাশ থেকে সরে 
পড়ত, | ২৫ 

বুঝা গেল দা “ওয়াতের প্রজ্ঞাপূর্ণ পদ্ধতি এবং সঠিক পন্থা হলো , 
দা'ঈকে প্রজ্ঞাপূর্ণ, দূরদর্শী হয়ে দা “ওয়াত দানে প্রবৃত্ত হতে হবে। 
তাড়াহুড়ো ও বল প্রয়োগের মানসিকতা ত্যাগ করে হিকমতের 
মাধ্যমে অগ্রসর হওয়া। আর তা হচ্ছে, কুরআন ও হাদীসের 
প্রভাবপূর্ণ উপদেশ বাণীর মাধ্যমে দা “ওয়াত পেশ করা। দাওয়াত 
দানের ক্ষেত্রে দা'ঈ আরও যে পদ্ধতি অবলম্বন করবে তা হচ্ছে, 
উত্তম নসীহত বা উপদেশ প্রদান, আর বিতর্ক করার প্রয়োজন 
দেখা দিলে সেখানেও উত্তম আদর্শের স্বাক্ষর রাখা | এগুলোই 
হচ্ছে দাওয়াত দানের পদ্ধতি দাওয়াত দানের ক্ষেত্রে যার প্রতি 
খেয়াল রাখা আবশ্যক। কুরআন, হাদীস ও শরয়ী বিষয়ে অজ্ঞতা 
নিয়ে দা “ওয়াত প্রদান ক্ষতিকারক ও অনোপকারী | -এবিষয়ে 
বিস্তারিত বিবরণ একটু পরে দা ‘ঈর আখলাক শীর্ষক অনুচ্ছেদে 
দেয়া হবে- কারণ দলিল প্রমাণ বিষয়ে অজ্ঞ থেকে দা “ওয়াত 
প্রদান বিনা ইলমে আল্লাহর উপর কথা বলার নামান্তর ৷ 
এমনিভাবে কর্ক শ ভাষায় , বল প্রয়োগের মাধ্যমে দা “ওয়াত 
প্রদানের ক্ষতিও অপরিসীম । 


২ সূরা আলে ইমরান:১৫৯ 
34 


এ প্রসঙ্গে সূরা আন নাহলে আল্লাহর নির্দেশিত পন্থা অবলম্বন করা 
অতি জরুরি । আর তা হচ্ছে, আল্লাহর বাণী, 
[৭০:)০০]] 2৫ 5০ ০৯০ BEST 

‘তুমি তোমার রবের দিকে আহ্বান কর হিকমতের মাধ্যমে" | ২৬ 
তবে যদি দা “ওয়াত পেশকৃত ব্যক্তি থেকে নির্যাতন , একগুঁয়েমি 
প্রকাশ পায় তাহলে তার উপর কঠোরতা করাতে বাধা নেই। 
যেমন আল্লাহ বলেন: 

[৭ এ] বত BEL এ ST 5 ভগা পুতি) 
“হে নবী কাফির ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন এবং 
তাদের প্রতি কঠোর হন।২৭ 


অন্য আয়াতে আল্লাহ বলেন, 
be ছু. FE € ২ 3 523 ০৬৭ 
(Es ৯ জা আল ও DENS এ চিক ১৪৯ 


[7:5০] 
“আর আহলে কিতাবদের সাথে উত্তম পদ্ধতি ব্যতীত বাক-বিতপ্তা 
করবেন না, তবে তাদের মধ্যে যারা অন্যায় আচরণ করে সেটা 
ভিন্ন” 2] 


* সূরা আন-নাহল:১২৫ 
২ সূরা আত-তাহরীম: ৯। 


£ সূরা আল-আনকাবৃত: ৪৬। 
35 


তৃতীয় বিষয়: দাওয়াতের বিষয় বস্তু 
দাওয়াত কর্মী বাদাঈ লোক অপরকে কোন বিষয়ের প্রতি 
দাওয়াত দিবে; 
যে বস্তুর দিকে দাওয়াত দেয়া হবে, আর যে বিষয়টি আল্লাহর 
পথে আহ্বানকারীগণকে মানুষদের নিকট ব্যাখ্-বি শ্লেষনসহ 
উপস্থাপন করতে হবে , যেমনটি করেছিলেন যুগে যুগে নবী 
রাসূলগণ, সেটি হচ্ছে, “আল্লাহর সরল পথের দিকে দা “ওয়াত” | 
অন্যভাবে বললে “ইসলামের দিকে দা “ওয়াত”| এটাই আল্লাহর 
সত্য ধর্ম এবং এটাই দা“ওয়াত স্থল। যেমন আল্লাহ বলেছেন: 
[)৭০:)০০1] (ES 0৯ BEST 
“তুমি তোমার রবের পথের দিকে আহ্বান কর" । অতএব আল্লাহর 
পথ হল ইসলাম , এটাই সিরাতুল মুসতাকিম , এটা এ দ্বীন যা 
দিয়ে প্রেরণ করেছেন স্বীয় নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া 
সাল্লামকে । এদিকেই দা “ওয়াত দেয়া ফরয । কোন মাযহাব , কোন 
ব্যাক্তির বিশ্বাস-মতবাদ নয়, বরং আল্লাহর দ্বীনের দিকে , সিরাতে 
মুস্তাকিমের দিকে, যা দিয়ে আল্লাহ স্বীয় নবী ও খলিল মুহাম্মদ 
আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন। এটাই 
কুরআনুল কারিম ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 
প্রমাণিত হাদিস থেকে বুঝা যায়। 


36 


সিরাতে মুস্তাকিম তথা ইসলামের প্রতি দা “ওয়াত দানের ক্ষেত্রে 
গুরুত্বের ক্রমধারা ব জায় রাখা বাঞ্ছনীয়। তাই সর্বাগ্রে দা “ওয়াত 
দিতে হবে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়াদির প্রতি। 

0 এর মধ্যে সর্বপ্রথম দা “ওয়াত হবে সহিহ আক্কিদাহ র 
প্রতি, ইখলাস ও ইবাদত-উপাসনায় আল্লাহর তাওহীদের প্রতি, 
আর আল্লাহ, তাঁর রাসূল ও আখেরাতের উপর ঈমান আনয়নের 
প্রতি, আল্লাহ ও তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা 
কিছুর সংবাদ দিয়েছেন সেগুলোর উপর ঈমান আনয়নের তার 
প্রতি। এগুলোই সিরাতুল যুস্তাকিমের ভিত্তিমূল। এটিই লা 
ইলাহা ই ল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলু ল্লাহ' এ র প্রতি 
দা'ওয়াতের প্রতিভূ। ব্যাপকভাবে এর বিশেষণ করলে অর্থ এই 
দাড়ায়, তাওহীদ তথা একত্ববাদ ও ইখলাসের দিকে দা“ওয়াত। 
আল্লাহ ও তাঁর রাসূলগণের প্রতি ঈমানের দিকে দা “ওয়াত। এ 
ব্যাপকতার ভিতর এ সকল বিষয়াদিও অন্তর্ভুক্ত হয়ে যায় যা 
সম্পর্কে আল্লাহ ও তাঁর রাসূল সংবাদ দিয়েছেন এবং যা 
ইতঃপূর্বে ঘটেছে আর যা কেয়ামতের পূর্বে ও পরে ঘটবে , আর 
শেষ যমানায় যা যা সংঘটিত হবে। 

0 একইভাবে অন্ত ভূঁক্ত হবে আল্লাহ তা “আলা কর্তৃক 








37 


করা, রোযা পালন করা ও আল্লাহর পবিত্র ঘরে হজ্জ করার 
প্রতি দা“ওয়াত। 

0 আরও যুক্ত হয় জিহাদ ফি সাবিলি ল্লাহ, সৎকাজের 
আদেশ, অসৎ কাজে নিষেধ , পবিত্রতা, লেন-দেন, বিবাহ- 
তালাক, ভরণ পোষণ, যুদ্ধ-শান্তি অর্থাৎ সকল ব্যাপারে আল্লাহর 
বিধান গ্রহণ করার প্রতি দা “ওয়াত। কারণ আল্লাহর দ্বীন হচ্ছে 
ব্যাপক ও পরিপূর্ণ , ইহকাল ও পরকালে বান্দার যাবতীয় 
প্রয়োজন ও কল্যাণকে অন্তর্ভুক্ত করে। 

[| আরো আহ্বান করবে উত্তম চরিত্র এবং সুন্দর কাজের 
দিকে, নিষেধ করবে অসৎ চরিত্র এবং খারাপ কাজ থেকে । 
সুতরাং তা হবে ই বাদাত (উপাসনা) ও ক্রিয়াদাত (নেতৃত্বদান)। 
একজন দা “ওয়াত কর্মী একই সাথে 'আবেদ (উপাসক) ও 
সেনাবাহিনীর কায়েদ (নেতা) হিসেবে গড়ে উঠবে। 

0 অনুরূপভাবে দাওয়াত ইবাদাত ও বিচার ব্যবস্থা কে 
শামিল করে, সুতরাং একজন দা “ঈ যেভাবে নামায ও রোযা 
পালনকারী, তদ্রপ সে আল্লাহর বিধান মত বিচারক ও আল্লাহর 
বিধানকে বাস্তবায়নকারীরূপে বিবেচিত হবে। 

[] এভাবেই দা“ওয়াত ইবাদাত ও জিহাদ কেও শামিল করে, 
সে হিসাবে একজন দা“ঈ আল্লাহর দিকে আহ্বান করবে এবং 














38 


যে আল্লাহর দ্বীন থেকে বের হয়ে যাবে তার বিরুদ্ধে জিহাদ 
করবে। 
0 দা‘ওয়াত হল- কুরআন ও হাতিয়ার , সুতরাং দা'ঈ 
কুরআন নিয়ে চিন্তা-গবেষণা করবে , শক্তি সাহস দিয়ে তা 
0 দাওয়াত হল- রাজনীতি ও সমাজ ব্যবস্থা , তাই দা'ঈ 
একই সাথে আহ্বান করবে উন্নত চরিত্র, ঈমানী ভ্রাতৃত্বের দিকে 
এবং মুসলিমদের মাঝে হদ্যতা ও এঁক্য প্রতিষ্ঠার প্রতি দৃষ্টি 
দিবে। যেমন আল্লাহ তা'আলা বলেছেন: 

[rile IEE Ys এজ SH এ পিঠ 9 
“তোমরা সকলে মিলে আল্লাহর রজ্জু দৃঢ়ভাবে ধর এবং পরস্পর 
বিচ্ছিন্ন হইও না ।”২৯ 
সম্মানিত পাঠক! আমরা আপাত দৃষ্টিতে বিচার করলে দ্বীন 
ইসলামীর বৈশিষ্ট্যগুলো দেখতে পাব যে , আল্লাহর দ্বীন এক্যের 
দিকে আহ্বান করে , প্রজ্ঞাপূর্ণ বিশুদ্ধ রাজনীতির দিকে আহ্বান 
করে, যা পারস্পরিক সম্পর্ক ও মিল সৃষ্টি করে অমিল ও 
বিচ্ছিন্নতা দূর করে। হৃদ্যতার বন্ধনে আবদ্ধ করে দূরত্ব ও ভিন্নতা 
অপসারণ করে। 








* সুরা আলে ইমরান:১০৩ 
39 


7 ইসলামী জীবন বিধান আত্মার শুদ্ধিতা ও ইসলামী 

ভ্রাতৃত্বকে সম্মান প্রদর্শনের আহ্বান জানায়। 

[7 আবেদন জানায় নেক ও তাকওয়ার কাজে সহযোগিতার , 

আল্লাহ ও বান্দার জন্য কল্যাণ কামনার । 

এমনি ভাবে আবেদন জানায় আমানত আদায় ও শরয়ী 

রীতি অনুযায়ী বিচার ও শাসন কার্য পরিচালনার এবং আল্লাহ যা 

অবতীর্ণ করেন নি এমন বিচার পরিহারের দিকে । যেমন আল্লাহ 

বলেন: 

এরা 35৫19 এজ তু রী 9৪ ৩৪ ক ৬৬৯ 
[০/:০৮১।] {J SE J 

হকদারের নিকট প্রত্যার্পণ করতে। এবং তোমরা যখন মানুষের 

মধ্যে বিচারকার্য পরিচালনা করবে তখন ন্যায়পরায়ণতার সাথে 

বিচার করবে ।”৩ 

0 এমনিভাবে দা ‘ওয়াত হল , রাজনীতি ও অর্থনীতি ; 

যেমনিকরে এটি রাজনীতি , ইবাদত ও জিহাদ তাই এটি 

আহ্বান জানায় সুষম শর "যী অর্থনীতির দিকে । জুলুম নির্ভর 

পুজিবাদী অর্থনীতি নয়, যা বৈধতা ও শালীনতার ধার ধারে না, 


























* সূরা নিসা:৫৮ 
40 


বরং মূল লক্ষ্য হচ্ছে যেকোন পন্থায় সম্পদ উপার্জন করা। 
নাস্তিক্যবাদী কমিউনিজমের অর্থনীতিও নয় , যাতে মানুষের 
সম্পদের প্রতি প্রতি কোন শ্রদ্ধবোধ নেই তাদের উপর জুলুম- 
নিপীড়ন ও বলপ্রয়োগ করতেও দ্বিধা-সংকোচ করে না। ইসলামী 
অর্থনীতি এর কোনটিই নয় বরং উভয় অর্থ ব্যবস্থার মাঝামাঝি , 
উভয় পথের মাঝামাঝি, দুইটি বাতিলের মাঝে একটি হক্ক-সঠিক 
পথ 

পাশ্চাত্য সমাজ সম্পদকে অনেক বড় করে দেখেছে তাই সম্পদ 
ক্ষেত্রে সম্ভাব্য সকল পন্থায় চেষ্টা করেছে এমনকি আল্লাহ কর্তৃক 
নিষিদ্ধ পন্থাও। অন্যদিকে প্রাচ্যের সোভিয়েতী নাস্তিক্য সমাজ এবং 
ন্যুনতম মর্যাদা দেয় নি বরং গণমানুষের সম্পদ লুটপাট করে 
নিজেদের করে নিয়েছে; বৈধ করে নিয়েছে । এসব কাজ করতে 
তাদের বিবেক মোটেও বাধা দেয়নি। তারা জনসাধারণকে দাসে 
পরিণত করেছে , তাদের উপর নির্যাতন করেছে নির্দয়ভাবে। 
আল্লাহর সাথে কুফরী করেছে, আল্লাহ প্রদত্ত ধর্মসমূহকে অস্বীকার 
করেছে। তাদের মতবাদ ছিল, ৪১১, ৪৮41১০3 “কোন ইলাহ নেই, 
সম্পদ বা বস্তুই জীবন'। এভাবে সম্পদ উপার্জনের ব্যাপারে তারা 
নীতি- নৈতিকতা নিয়ে ভাবে নি, অবৈধ উপায়ে আহরণের ব্যাপারে 


4] 


সামান্যতম দ্বিধাও করে নি। ধ্বংসযজ্ঞ চালিয়ে সম্পদের উপর 
আধিপত্য বিস্তার করতে কোনরূপ কসুর করে নি। মানুষ ও 
সম্পদ উপার্জন ও উপকৃত হওয়ার যে প্রকৃতি ও প্রবৃত্তি আল্লাহ 
তাদের মধ্যে দিয়েছেন সে ব্যাপারটি মোটেই ভ্রুক্ষেপ করে নি। 
মানুষের মাঝে যে ক্ষমতা ও বিবেক ও তাদেরকে যে উপায়- 
উপকরণ আল্লাহ দিয়েছেন তা থেকে উপকৃত হতে সচেষ্ট হয় নি। 
সুতরাং তারা এটাও করে নি ওটাও করে নি। 

ইসলাম জুলুম , প্রতারণা, সুদ ও অনৈতিক পন্থাকে এড়িয়ে 
অর্থনীতিতে সম্পদ উপার্জন ও সংরক্ষণের একটি বৈধ শরয়ী 

নীতি প্রবর্তন করে একটি নতুন দিগন্ত উন্মোচিত করেছে। যেমনি 
করে ইসলাম ব্যক্তি মালিকানা , যৌথ মালিকানাকে শ্রদ্ধা জানিয়ে 
এর স্বীকৃতি দিয়েছে আগেই ৷ সুতরাং ইসলাম উক্ত দু'অর্থ ব্যবস্থার 
মধ্যবর্তী ব্যবস্থা। দু "অস্পষ্ট পন্থার মধ্যবর্তী পন্থা। ইসলাম 
সম্পদকে হালাল সাব্যস্ত করে তৎপ্রতি উৎসাহ দিয়েছে। প্রজ্ঞাপূর্ণ 
পদ্ধতিতে উপার্জনের প্রতি আহ্বান জানিয়েছে। সাথে সাথে আল্লাহ 
ও রাসূলের আনুগত্য এবং আরোপিত বিধানাবলির ব্যাপারে 
উদাসীন হবার ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে। 

যেমন আল্লাহ তা'আলা বলেন: 

[৭৭ :৮৮-১41] (3৮0৫৩ হি 9০6 41926 ও পিট 


42 


“হে মুমিনগণ! তোমরা পরস্পর সম্মতিক্রমে ব্যবসা ব্যতীত অন্যায় 
ভাবে পরস্পরের ধন-সম্পত্তি গ্রাস করো না” 
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন: 

(4০০3 রা 255 1০ 24201060450 48 
প্রত্যেক মুসলিমের উপর অপর মুসলিমের রক্ত , সম্পদ, সন্ত্রম 
হারাম বা সম্মানিত আমানত (তা কোনোক্রমেই নষ্ট করা যাবে 


না)’ 
তনি আরে বলেছেন: 
5 Lia 35525 05৬2০ dn SB nll ০9১8৮ 


‘তোমাদের রক্ত, সম্পদ, সন্ত্রম তোমাদের উপর এ সম্মানিত দিন 

এ সম্মানিত মাস এবং এ সম্মানিত শহরের মতই সম্মানিত'*| 

তিনি আরো বলেছেন: 

SDSS st is ৬৪558 SL 
Fe fi atl ০৬) ডি ঠা 5 % ০4৫৯9 

“তোমাদের কেউ কিছু রশি সংগ্রহ করে, একটি লাকড়ির আঁটি 

সংগ্রহ করে বিক্রয়ের মাধ্যমে নিজের চেহারা তথা সম্ভ্রম রক্ষা 


* সুরা নিসা, ২৯। 
৯ মুসলিম: ২৫৬৪। 
৯ বুখারী : ৬৭। 


43 


করা লোকদের নিকট প্রার্থনা অপেক্ষা অতি উত্তম চাই লোকেরা 
দান করুন বা ফিরিয়ে দিক 1” 
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল 
কোন উপার্জন সবচেয়ে উত্তম, তিনি বললেন: 
Uy শৈ8 (9 ০৬৪ 1357 ৯৪) 

“ব্যক্তির নিজ হাতের উপার্জন এবং প্রত্যেক বৈধ বেচা- কেনা |” 
তিনি আরো বলেছেন: 
528 50019953955 he ৫86 ৬9058 এড এ রর 

| ৮৫০০ be BU SK 94 এ 
“নিজ হাতে উপার্জিত সম্পদ থেকে আহারের চেয়ে উত্তম আহার 
আর কেউ গ্রহণ করেনি । আল্লাহর নবী দাউদ নিজের উপার্জন 
থেকে আহার করতেন ০1” 
উপরোক্ত বিষয়গুলো আমাদের নিকট প্রচ্ছনভাবে প্রমাণ করে যে, 
ইসলামী অর্থব্যবস্থা মধ্যপন্থী অর্থব্যবস্থা। পাশ্চাত্য ও তাদের 
অনুসারীদের অন্যায় পুঁজিবাদও নয় , আবার নাস্তিক্যবাদী 
কমিউনিজমও নয়, যারা জনসম্পদকে নিজেদের সম্পদ জ্ঞান 
করেছে, সম্পদের প্রকৃত মালিকদের সম্মানকে অপদস্ত করেছে, 


* বুখারী : ২৩৭৩। 
৯ মুসনাদে আহমাদ ৪/১৪১। 
৯ বুখারী : ২০৭২। 


কোনো ভ্রক্ষেপই করে নি, সাধারণ জনগণকে দাসে পরিণত 
করেছে এবং তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহর হারামকৃত 
বস্তুকে হালাল জ্ঞান করেছে। পক্ষান্তরে (ইসলামে) সম্পদ 
পন্থায়ই তা হওয়া উচিত। আপনিই আপনার সম্পদের ওতা 
উপার্জনের অধিক উপযুক্ত ব্যক্তি, তবে তা হতে হবে আল্লাহ 
প্রদর্শিত শরয়ী ও হালাল পথে। 
ইসলাম তার অনুসারীদের ঈমানী ভ্রাতৃত্ব , পর হিতাকাংখিতা ও 
অপর মুসলিমকে সম্মান প্রদর্শনের প্রতি আহ্বান জানায় এবং 
হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, প্রতারণা ও বিশ্বাসঘাতকতাসহ 
যাবতীয় অসদাচরণ হতে বিরত থাকার নির্দেশ দেয়। 
আল্লাহ তা'আলা বলেন: 

[৫ ১৪ আয সব এন ৩৯৩ ৯ 
‘আর মুমিন পুরুষ ও মু’মিন নারীরা হচ্ছে পরস্পর একে অপরের 
বন্ধু» 

[ola ধর] SS 

নিশ্চয় মু'মিনরা পরস্পর ভাই ভাই” 
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন: 


“ সূরা তাওবা, ৭১। 


* সূরা হুজরাত, ১০। 
45 


(45 ৪০১৫ 3১ 4০18 ১০০৭ 5 lh 
এক মুসলিম অপর মুসলিমের ভাই, সে তার প্রতি জুলুম করে না, 
তাকে তুচ্ছ জ্ঞান করে না, তাকে নিরাশ করে না... 
অতএব মুসলিম পরস্পর ভাই ভাই। একজন মুসলিমের দায়িত্ব 
হচ্ছে অপর মুসলিম ভাইকে সম্মান করা, তুচ্ছ জ্ঞান না করা, তার 
প্রতি ন্যায়বিচার করা এবং শরিয়তসম্মত তার সকল অধিকার 
প্রদান করা এসব দায়িত্ব পালন করা শরিয়তের দৃষ্টিতে 
ওয়াজিব ৷ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 

১৩০৩ 2৯৪৩45936৩0 32801 SY 
“নিশ্চয় একজন মুমিন অপর মুমিনের সাথে যেন একটি স্থাপনা 
যার একাংশ অপর অংশকে শক্ত করে ধরে রাখে” ১| 
তিনি আরও বলেন, 

(8 S45 ০20 Flys ৬০1 
‘মুমিন মুমিনের জন্য আয়নাস্বরূপ; আর মুমিন মুমিনের ভাই 4 
প্রিয় ভাই! আপনি আপনার মুমিন ভাইয়ের আয়না। ঈমানী 
ভ্রতৃত্বের বন্ধন যে ভীতের উপর প্রতিষ্ঠিত আপনি তার একটি 
ইট। আপনার ভাইয়ের অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করুন, 
তার অধিকারের ব্যাপারে সচেতন হোন। তার সাথে হক , কল্যাণ 


৯ বুখারী : ৪৮১। 
“ আবু দাউদ: ৪৯১৮। 
46 


ও সততার সাথে লেন-দেন করুন। আপনার একান্ত কর্তব্য হল 
ইসলামকে পরিপূর্ণরূপে আঁকড়ে ধরা কিছু অংশ গ্রহণ করলেন 
আর বাকি অংশ ছেড়ে দিলেন ; এমনটি হলে চলবে না। আক্বীদা 
গ্রহণ করলেন আর আহকাম ও আমল ছেড়ে দিলেন কিংবা 
আহকাম ও আমল গ্রহণ করলেন আর আক্কিদা ছেড়ে দিলেন 
এমন যেন না হয়। বরং পুরো ইসলামকে গ্রহণ করুন ; আকিদা, 
আমল, ইবাদত, জিহাদ, সামাজিকতা, রাজনীতি, অর্থনীতি সব 
কিছু ৷ অর্থাৎ ইসলামকে গ্রহণ করুন সামগ্রিকভাবে। 
আল্লাহ তা'আলা বলেন 
HEAT 59৮4 48 YS EC গা GS STs জী পুত্র 
[CABAL © Br ১4০ ES 58) 
‘হে মু 'মিনগণ, তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবিষ্ট হও এবং 
শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য 
শত্রু ।”*, 
সালাফে সালেহীনদের একটি বৃহৎ দল এ আয়াত প্রসঙ্গে 
বলেছেন: এর অর্থ হল তোমরা পূর্ণাঙ্গ ‘নিরাপত্তা’ তথা ইসলামের 
মাঝে প্রবেশ কর। 


* সুরা রাকারা, ২০৮। 
47 


ইসলামকে ‘নিরাপত্তা’ বলা হয়েছে , কারণ এটা নিরাপত্তার পথ , 
ইহকাল ও পরকালে মুক্তির পথ ৷ সুতরাং এটা নিরাপত্তা ও 
আত্মসমর্পন| ইসলাম রক্তের হেফাযত করে, মানবতাকে 
নিরাপত্তার দিকে আহ্বান করে , এ জন্যই নির্ধারিত দন্ডবিধি , 
কেসাস, ও সত্যিকার জিহাদে র প্রবর্তন করেছে ( এরই মাধ্যমে 
বিরত রাখে রক্তপাত ও হানাহানি হতে )| অতএব এটা নিরাপত্তা 
ও আত্মসমর্পন, নিরাপত্তা ও ঈমান তথা সার্বিক স্বীকৃতি। 

এজন্য আল্লাহ বলেছেন: 36 4: $1১২-১। অর্থাৎ ইসলামের 
সকল শাখায় প্রবেশ কর , কিছু গ্রহণ আর কিছু বর্জন এমনটি 
যেন না হয়। বরং তোমাদের কর্তব্য পুরো ইসলামকে আঁকড়ে 
ধরা। JEAN ০০9৮৫ La V5 “আর শয়তানের পদাঙ্ক অনুসরণ 
করো না” অর্থাৎ আল্লাহ কর্তৃক নিষিদ্ধ গুনাহ ও অবাধ্যতার রাস্তা 
গ্রহণ করো না। কারণ শয়তান গুনাহ ও অবাধ্যতার দিকে ডাকে 
এবং আল্লাহর দ্বীনকে পুরোপুরি ত্যাগ করতে প্ররোচিত করে। 
অতএব দেখা যাচ্ছে শয়তান হচ্ছে সবচে ’ বড় শত্রু, তাই প্রতিটি 
মুসলিমের কর্তব্য ইসলামকে পূর্ণাঙ্গরূপে আঁকড়ে ধরা , তার 
যাবতীয় বিধি-বিধান নিয়মিত পালন করে চলা এবং আল্লাহর 
রশিকে শক্ত করে ধরা। একই সাথে মতবিরোধ ও বিচ্ছিন্নতার 
কারণসমূহ হতে দূরে থাকা। সুতরাং একজন মুসলিম হিসেবে 
আপনার করণীয় হচ্ছে , ইবাদাত-বন্দেগি, লেন-দেন, আচার- 

48 


আচরণ, বিবাহ-তালাক, ভরণ-পোষণের দায়িত্ব পালন এক কথায় 
মানবীয় সব কার্যাদি সম্পাদন করার ক্ষেত্রে আল্লাহর শরিয়ত 
পরিপূর্ণ রূপে মেনে চলা, শরিয়তের বিধি-বিধান মতে কাজ করা। 
এমনিভাবে শরিয়ত নির্ধারিত বিধি মেনে চলার ব্যাপারে যুদ্ধ ও 
শান্তিপূর্ণ অবস্থা, শত্রু ও মিত্র মোট কথা সকল ক্ষেত্রে একই কথা 
প্রযোজ্য । 

আল্লাহ প্রদত্ত বিধি-বিধান সব ক্ষেত্রেই কার্যকর করা জরুরি , 
একজন আপনার মতের সাথে একমত পোষ ণ করেছে তাই তার 
সাথে সুসম্পর্ক বজায় রাখবেন আর অন্যজন ভিন্নমত পোষ ণ 
করায় তার সাথে বৈরিতাপূর্ণ আচরণ করবেন এটি কিন্তু 
কোনভাবেই ন্যায় সঙ্গত নয়। সুতরাং আপনাকে এসব ক্ষেত্রে 
সতর্ক হতে হবে। লক্ষ্য করে দেখুন , নবী সহচরবৃন্দের 
জীবনাচারের দিকে , কত মাসআলাতেই না তারা পরস্পর 
মতভিন্নতায় উপনীত হতেন অথচ এত কিছুর পরও তাদের মাঝে 
কি হদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় থেকেছে। মাসআলা ও সিদ্ধান্তগত 
মতবিরোধের কারণে পারস্পরিক সম্পর্কে কোন প্রভাব পড়ে নি। 
আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হোন, আর তাদেরকে সন্তুষ্ট করুন। 
বিধান মত। দ্বীনের হক সিদ্ধান্তের অনুকূলে সে নিজেকে নিয়ন্ত্রণ 
করবে। যুক্তি প্রমাণসহ দ্বীনকে সবার সামনে তুলে ধরবে । তবে 


49 


দলিল প্রমাণ উহ্য এ ধরণের ইজতেহাদী বিষয়ের ক্ষেত্রে ভিন্নমত 
পোষণের কারণে কোনোক্রমেই যেন অন্য ভাইয়ের প্রতি অন্যায় 
করতে প্ররোচিত না হয় , সেদিকে লক্ষ্য রাখতে হবে খুবই 
সচেতনতার সাথে। 

এমনিভাবে এ সব মাসআলাতেও সাবধানতা অবলম্বন করতে হবে 
যেখানে আয়াত বা হাদীসের ব্যাখ্যা বিভিন্ন রকম হওয়ার অবকাশ 
রয়েছে। কারণ এ ওজর গ্রহণযোগ্য । তাই আপনার কর্তব্য হচ্ছে 
তার কল্যাণ কামনা করা , তার মঙ্গলের চিন্তা করা। এসমস্ত 
কারণে আপনাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ যাতে সৃষ্টি না হতে 
পারে সে সম্পর্কে সজাগ থাকা | কোনো শত্রু যেন আপনার বা 
আপনার ভাইয়ের উপর চড়াও না হতে পারে সে দিকেও খেয়াল 
রাখা । “লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ 

ইসলাম ইনসাফের দ্বীন, হক এবং কল্যাণ ভিত্তিক শাসন ব্যবস্থার 
দ্বীন, যেগুলো আল্লাহ ব্যতিক্রম ঘোষণা করেছেন সেগুলো ব্যতীত 
ইসলাম সাম্যের দ্বীন। এতে রয়েছে সর্বপ্রকার মঙ্গলের আহ্বান, 
ইনসাফ ও ন্যায় বিচারের প্রতি আহ্বান এবং সকল অশ্লীল 
আচার-আচরণ থেকে দূরে থাকার আহ্বান | আল্লাহ তা ‘আলা 
বলেন: 


50 


AL ০০ ৪৩ এ এ GEL 94 এড LL BT পু 

[৭:১০] ৫ ও S55 1৬ GA KI, 
‘নিশ্চয় আল্লাহ ন্যায়পরায়ণতা, সদাচরণ ও নিকটাত্মীয় পরিজনকে 
দানের নির্দেশ দেন এবং নিষেধ করেন অশীলতা , অসংকার্য ও 
শিক্ষা গ্রহণ কর।"*২ আরও বলেন, 


ডি 
3 


হিপ 


[১:৩০] 
‘হে লোকসকল! আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ ও 
এক নারী হতে, পরে তোমাদেরকে বিভক্ত করেছি বিভিন্ন জাতি ও 
গোত্রে, যাতে তোমরা একে অপরের সাথে পরিচিত হতে পার। 
তোমাদের মধ্যে এ ব্যক্তিই আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন 
যে অধিক মুত্তাকী । আল্লাহ সবকিছু জানেন , সবকিছুর খবর 
রাখেন ।”৯৩ 
সারকথা: ইসলামের দা “ওয়াত প্রদানকারী (দা“ঈ') এর উচিত 
পরিপূর্ণ ইসলামের প্রতি দা “ওয়াত দেয়া, মানুষের মাঝে কোন 


* সূরা নাহল: ৯০। 


* সুরা হুজুরাত:১৩। 
51 


পার্থক্য ভেদাভেদ না করা। গোঁড়ামি করে এক মাযহাবকে বাদ 
দিয়ে অন্য মাযহাবের , কিংবা কোন গোত্রকে বাদ দিয়ে অন্য 
গোত্রের, অথবা কোন নেতা বা ব্যক্তিকে বাদ দিয়ে অন্য নেতা বা 
ব্যক্তির পক্ষপাতিত্ব না করা। বরং তার লক্ষ্য হবে হক প্রতিষ্ঠা 
করা, বিশ্লেষণ করা এবং মানুষদেরকে এর উপর অবিচল রাখা 
যদিও এটা করতে গিয়ে কারো কোনো মতামতের বিরোধিতা হয়। 
যখন মানুষের মাঝে মতবাদ ও মাযহাবের প্রতি গোঁড়ামির ধারা 
শুরু হয় তখন তাদের কেউ কে উ এমনও বলে যে , অমুকের 
মাযহাব অমুকের মাযহাব হতে উত্তম , এতে করে মতবিরোধ ও 
দলাদলি সৃষ্টি হয়েছে। এক পর্যায়ে অবস্থা এত ভয়া বহ আকার 
ধারণ করেছে যে , কতিপয় মানুষ ভিন্ন মাযহাবালম্বী ইমামের 
ইমামতিতে নামায পড়ে না। শাফেয়ি মাযহাবের লোক হানাফি 
ইমামের পেছনে নামায় পড়ে না , অনুরূপভাবে হানাফি লোক 
মালেকি ও হাম্বলি ইমামের পেছনে । এমনটি উগ্রপন্থী-গোঁড়া 
লোকদের পক্ষ হতে হয়ে থাকে। এটা একটা বিশাল সমস্যা বরং 
শয়তানের পদাঙ্ক অনুসরণ । কারণ, সকল ইমামই হেদায়েতের 
পথ প্রদর্শক। ইমাম শাফে 'য়ী, ইমাম মালেক, ইমাম আহমদ ইবন 
হাম্বল, ইমাম আবু হানিফা, ইমাম আওযা“ঈ, ইমাম ইসহাক ইবন 
রাহওয়াইহ প্রমুখ সকলেই হেদায়েতের পথ প্রদর্শক ও হকের 
দা'ঈ হিসাবে স্বীকৃত। তারা মানুষদেরকে আল্লাহর দ্বীনের দিকে 


52 


আহ্বান করেছেন, হকের দিকে পথনির্দেশ করেছেন। দা “ওয়াতের 
এ গুরু দায়িত্ব সম্পাদন ক্ষেত্রে তারা অনেক জটিল জটিল 
বিষয়াদির সম্মুখীন হয়েছেন। সমাধান খুঁজতে গিয়ে দলিল প্রমাণ 
অস্পষ্ট থাকার কারণে পারস্পরিক মতভিন্নতায় পতিত হয়েছেন। 
এ ইজতেহাদের ক্ষেত্রে তারা হয়তো সঠিক সিদ্ধান্তে উপনীত 
মুজতাহিদ, যার ফলে দ্বিগুণ সাওয়াব প্রাপ্ত হবেন , নয়তো ভুল 
সিদ্ধান্তে উপনীত মুজতাহিদ যাতে একগুণ সাওয়াব প্রাপ্ত হবেন। 
তাহলে ইসলামের স্বীকৃত ইমামবৃন্দ সকলেই (সঠিক করুক বা 
ভুল) সাওয়াবের অধিকারী হয়েছেন। সুতরাং আপনার উচিত 
তাদের মর্যাদা ও শ্রেষ্ঠত্বের ধারণা নিজ মনে প্রতিষ্ঠিত করা 
হেদায়েতের দিকে আহবানকারী ও সত্যান্বেষী বলে বিশ্বাস করা। 
তবে এ শ্রদ্ধাবোধ ও বিশ্বাস যেন আপনাকে উগ্রতা , গোঁড়ামী ও 
অন্ধানুকরণের দিকে নিয়ে না যায় (যে বলবেন অমুকের মাযহাব 
সর্বাবস্থায় হক হওয়ার উপযোগী, অথবা অমুকের মাযহাব 
সর্বক্ষেত্রে সঠিক, ভুল করেই না, (না) এটা অবশ্যই ভুল। 
আপনার দায়িত্ব হচ্ছে হক ও সত্য আঁকড়ে ধরা এবং দলিল 
পাওয়া গেলে হকের অনুসরণ করা , এতে অমুক বা অমুকের 
বিরোধিতা হলেও । অনুরূপভাবে গোঁড়ামি ও কারো অন্ধানুকরণ না 
করা। বরং ইমামগণের মর্যাদা ও সম্মান সম্পর্কে সচেতন থাকুন, 


53 


স্ব স্থানে তাদের প্রাপ্য মর্যাদা দান করুন। তবে নিজ দ্বীন সম্পর্কে 
সর্বাধিক সতর্ক -সচেতন থাকু ন। তাই হককে সন্তুষ্টচিত্তে গ্রহণ 
করুন, যদি আপনার নিকট কেউ হক সম্পর্কে জানতে চায় তবে 
সঠিক পথনির্দেশ করুন। মহান আল্লাহকে ভয় করবেন , তাঁর 
অস্তিত্বের কথা সর্বাবস্থায় মনে জাগরুক রাখুন | এ বিশ্বাস 
রাখবেন যে হক একটাই । আর মুজতাহিদগণ যদি সঠিক করেন 
তাহলে দ্বিগুণ সাওয়াব আর ভুল করলে একগুণ। তবে এখানে 
আমরা মুজতাহিদ বলতে বুঝাচ্ছি, আহলে সুন্নাত ওয়াল 
জামা'আতের মুজতাহিদ গণকে, যারা দ্বীন সম্পর্কে অভিজ্ঞ। ঈমান 
ও হিদায়াতের উপর অবিচল । যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি 

ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধভাবে প্রমাণিত হয়েছে। 


দাওয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য: 
দাওয়াতের লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে , মানুষকে (গোমরাহীর) 
অন্ধকার থেকে বের করে (হেদায়াতের) আলোয় নিয়ে আসা। 
হকের দিকে পথনির্দেশ করা যাতে তারা তা নিজেদের মাঝে 
ধারণ করতে পারে এবং জাহান্নাম ও আল্লাহর ক্রোধ হতে বাঁচতে 
পারে। 


54 


আলো এবং পাগীদেরকে পাপের কৃষ্ণতা থেকে মুক্ত করে 
আনুগত্যের দ্যৃতির দিকে নিয়ে আসা। দা “ওয়াতের মূল উদ্দেশ্য 
এটিই ৷ যেমন আল্লাহ তা'আলা ইরশাদ করেন: 

[cov ৪১৪৭] OA এ ০৪] 5 28 06 ওযা ্ু$ HT 
‘যারা ঈমান এনেছে আল্লাহ তাদের অভিভাবক , তিনি তাদেরকে 
অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন ।”* 
রাসূলগণ প্রেরিত হয়েছেন মানুষদেরকে অন্ধকার হতে আলোর 
দিকে বের করে আনার জন্যে । এমনিভাবে হকের দা. “ঈগণও 
দাওয়াতী কর্মে সক্রিয় অংশ গ্রহণ করেন , আল্লাহর বান্দাদেরকে 
অনুসরণ এবং প্রবৃত্তি পূজা থেকে উদ্ধার করে আল্লাহ ও তাঁর 
রাসূলের আনুগত্যের উদ্দেশ্যে । 


চতুর্থ বিষয়: দা'ঈর জন্য আবশ্যকীয় চরিত্র ও গুণাবলির বিবরণ: 
দাওয়াতী ময়দানে সফল হবার জন্যে একজন দা“ওয়াত কর্মী তথা 
দা'ঈর যেসব গুণাবলি থাকা প্রয়োজন ন আল্লাহ তা ‘আলা পবিত্র 


* সূরা বাকারা. ২৫৭ । 
55 


কুরআনের বিভিন্ন স্থানে সেসব বিষয় নানাভাবে উ ল্লেখ করেছেন। 
তন্মধ্য এখানে কিছু উল্লেখ করা হলো, 


প্রথমত: ইখলাস বা আন্তরিক হওয়া 
একজন দা ‘ঈর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ ও জরুরি বিষয় হচ্ছে 
আল্লাহর জন্য আন্তরিক হওয়া । লোক দেখানো , খ্যাতি লাভ, 
প্রশংসা কুড়ানোর মনোবৃত্তি তার উদ্দেশ্য হওয়া কাম্য নয়। দা “ঈ 
হাসিলের জন্য । আল্লাহ বলেন: 
[Ail € এ 7৮০ YY 

‘তুমি বলঃ এটাই আমার পথ , আল্লাহর প্রতি মানুষকে আমি 
আহ্বান করি'*। মহান আল্লাহ আরও বলেন, 

[০4০5] 40415 ৩: বুঁডি ৬2) 
“এ ব্যক্তি অপেক্ষা কথায় কে উত্তম যে আল্লাহর দিকে মানুষকে 
আহ্বান করে ।”৯৬ 
সুতরাং দা'ঈ হিসাবে আপনার কর্তব্য হচ্ছে দা “ওয়াত কর্মে 
ইখলাস তথা একমাত্র আল্লাহর জন্য নিষ্ঠা সহকারে তা সম্পন্ন 
করা। এটাই হচ্ছে গুরুত্বপূর্ণ চরিত্র , এটাই হচ্ছে বড় গুণ , 


৪৫ সুরা ইউছুফ, ১০৮। 
৪৬ হা-মীম আসসাজদাহ, ৩৩। 
56 


দা'ওয়াতের ক্ষেত্রে যার প্রয়োজন সর্বাধিক। দা “ওয়াতি কাজে 
আপনার কামনা হবে আল্লাহর সন্তুষ্টি ও পরকালের সফলতা । 
দ্বিতীয়ত: দা“ওয়াত হতে হবে জ্ঞান ভিত্তিক ৷ যে বিষয়ে আপনি 
দা'ওয়াত দিবেন সে বিষয়ে আপনার পূর্ণ বুৎপত্তি থাকা বাঞ্ছনীয়। 
সে সম্পর্কে আপনার অজানা থাকা চলবে না। 

[১১:২1 { 8০ ৬ এ ড5৯০০১53 
‘তুমি বল: এটাই আমার পথ , আল্লাহর প্রতি মানুষকে আমি 
আহ্বান করি সম্পূর্ণ জেনে-বুঝে 1৯" 
অতএব জ্ঞানের প্রয়োজনীয়তা অনিস্বীকার্য। ইসলামে জ্ঞান 
অর্জনকে ফরয করা হয়েছে, অজ্ঞতায় থেকে দা“ওয়াত দেয়া থেকে 
সাবধান। না জানা বিষয়ে কথা বলা থেকে সাবধান । অজ্ঞ-মূর্খরা 
বিনাশ করে, গঠন করতে পারে না। নষ্ট করে , সংশোধন করে 
না। হে আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করুন , আল্লাহ সম্পর্কে না 
জেনে কথা বলা থেকে নিজেকে নিয়ন্ত্রণ করুন। একটি বিষয়ে 
পরিপূর্ণ ধারণা না নিয়ে অপরকে দা “ওয়াত দিবেন না। আর 
প্রকৃত জ্ঞান তো সেটিই যা আল্লাহ ও তাঁর রাসূল বলেছেন। 
সুতরাং সচেতন ও জ্ঞানবান হওয়া জরুরি। 


£৭ সূরা ইউসুফ: ১০৮। 


57 


একজন শিক্ষার্থী ও দা “ওয়াত কর্মীর প্রথম কর্তব্য হচ্ছে , যে 
বিষয়ে দা “ওয়াত দিচ্ছে তা নিরীক্ষণ করা , বিষয়বস্তু ও দলীলের 
প্রতি সতর্ক দৃষ্টি রাখা। যদি বিষয়বস্তুর সত্যতা সুস্পষ্ট ও বোধগম্য 
বলে অনুভূত হয় তবেই কেবল দা “ওয়াত দিবে। সেটি 
বাস্তবায়নধর্মী হোক কিংবা বর্জনধর্মী | সুতরাং বিষয়টি যদি 
আল্লাহ ও তাঁর রাসূলের আনুগত্যধর্মী হয় তাহলে বাস্তবায়ন করার 
জন্য আহ্বান করবে, আর যদি আল্লাহ বা রাসূল কর্তৃক নিষিদ্ধ হয় 
তাহলে পরিত্যাগ করার প্রতি দা “ওয়াত দিবে, তবে করতে হবে 
সম্পূর্ণরূপে দলীল-প্রমাণ ও জ্ঞানের ভিত্তিতে | 
তৃতীয়ত: দা “ওয়াত কর্মী বা দা'ঈ হিসাবে আপনাকে অতিমাত্রায় 
সহনশীল ও কোমল মনোভাবাপন্ন হতে হবে। হতে হবে পরমত 
সহিষ্ণু ও ধৈর্যশীল । যেমনটি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি 
ওয়াসাল্লাম। তাড়াহুড়ো, কঠোরতা ও রূঢ় নীতি গ্রহণ করা হতে 
নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে কঠিনভাবে। এ প্রসঙ্গে আমরা 
পূর্বেও বেশ কয়েকটি দলিল উপস্থাপন করে বিষয়টির বি প্লেষনের 
চেষ্টা করেছি। যেমন; 
2 ওটি ৮0959 ES edly HSL এও) ৩৪০ dL Ey 
[cei jl (cs 


58 


“তুমি তোমার প্রতিপালকের দিকে আহ্বান কর হিকমত ও 
সদুপদেশের মাধ্যমে এবং তাদের সাথে বিতর্ক কর উত্তম 
পন্থায় "* 
আল্লাহ তা ‘আলা মুসা ও হারুন আলাইহিমাস সালামকে যখন 
ফির"'আউনের কাছে দা “ওয়াত দানের উদ্দেশ্যে পাঠালেন তখন 
তাদেরকে ফেরাউনের সাথে সাথে নমৃতা বজায় রেখে কথা বলার 
জন্য আদেশ করলেন, অথচ সে ছিল সবচে’ বড় সীমালজ্বনকারী। 
আল্লাহ বলেন: 

[554৮] 955 ঠা 955 AS ও IG AVES 
“তোমরা তার সাথে কোমল কথা বলবে, হয়তো সে উপদেশ গ্রহণ 
করবে, অথবা ভয় করবে ।.*৯ 
এ ছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসা ল্লামের বিষয়ে 
বললেন: 
Ss EY অগা LIE US SS HA AMG ঘি ও 

[Noa dls JN ৰ 

‘অতঃপর আল্লাহর পক্ষ থেকে রহমতের কারণে আপনি তাদের 
জন্য কোমল হয়েছিলে ন। আর যদি আপনি হতেন কঠোর 


* সূরা নাহল, ১২৫। 


** সূরা ত্বাহা, ৪৪। 
59 


স্বভাবের, কঠিন হৃদয়সম্পন্ন, তবে তারা আপনার আশপাশ থেকে 
সরে পড়ত? | 
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: 
উপ ৩০১ ০০5৭ GH pe 8১৪৬৩ উপ rl ৩০ ds or Fh 
০০০ ও ২০৮০ ৭৯ 1৮০ Gb ০৮৪৩ ও ও 
“হে আল্লাহ! যার উপর আমার উম্মতের কোনো দায়িত্ব অর্পিত হল 
এবং সে তাদের উপর সদয় আচরণ করল আপনি তার প্রতি 
দায়িত্ব অর্পিত হল এবং সে তাদের প্রতি নির্দয় আচরণ করল , 
আপনিও তার প্রতি নির্দয় আচরণ করুন|” 
সুতরাং হে আল্লাহর বান্দা! তাই আপনা র উপর কর্তব্য হচ্ছে, 
দা“ওয়াত কর্মে কোমল হওয়া, মানুষের উপর কঠোর হ বেন না। 
তাদেরকে দ্বীন থেকে বীতশ্রদ্ধ করবেননা | আপনার রূঢ় 
আচরণ ও অজ্ঞতার দ্বারা, কঠোর- কষ্টদায়ক ও ক্ষতিকর আচার - 
আচরণের মাধ্যমে তাদেরকে দ্বীন থেকে দূরে সরিয়ে দিবেন না। 
আপনাকে ধৈর্য ও সহনশীল হতে হবে । হতে হবে নেতৃত্বে 
সাবলীল, কোমল কথা ও উত্তম বাণীসম্পন্ন | যাতে আপনার 
মুসলিম ভাইয়ের অন্তরে প্রভাব পড়ে, আর যাতে "মাদউ' অর্থাৎ 


৫০ মুসলিম । 


60 


যাকে দা “ওয়াত দিচ্ছেন তার অন্তরে দাগ কাটে, আর যাতে সে 
আপনার দা“ওয়াতের প্রতি উৎসুক হয় এবং সেটার জন্য কোমল 
করে, সেটার উপর আপনার প্রতি কৃতজ্ঞ হয়। মনে রাখবেন 
কাছে আনে না। পৃথক করে দেয়, একত্রিত করে না। 

দা‘ঈর জন্য বাঞ্ছনীয় বরং আবশ্যক গুণাবলীর মধ্যে এটিও একটি 
যে, লোকদেরকে যে বিষয়ের প্রতি দা “ওয়াত দিবে নিজের মধ্যে 
আগে তা বাস্তবায়ন করবে। তাকে সে বিষয়ে  'কুদওয়া” তথা 
আদর্শ হতে হবে। এমন হওয়া চলবে না , যে অপরকে হকের 
দা'ওয়াত দিল, কোন ভাল কাজ করতে বলল আর নিজে তা 
থেকে দূরে সরে রইল অথবা কোন বিষয়ে নিষেধ করল এরপর 
নিজে তাতে জড়িয়ে পড়ল। এটা অবশ্যই ক্ষতি গ্রস্ত লোকদের 
কাজ। 

মূলত: সফল মুমিন ও স্বার্থক দা “ঈ তারাই, যারা আহ্বানকৃত 
বিষয়ে শ্রদ্ধাশীল থেকে- নিজেরা আমল করে বরং এক্ষেত্রে 
নিজেরা দূরে থাকে এবং বর্জনের দিক দিয়ে অন্য সবার থেকে 
এগিয়ে থাকে আল্লাহ তা'আলা বলেন: 


61 


0055 ৩8274 0 692 3 5 8955 0 ডি ওক পুত) 
[Y এ :-০] © SEY, 
‘হে মু’মিনগণ! তোমরা যা কর না তা তোমরা বল কেন? তোমরা 
যা কর না তোমাদের তা বলা , আল্লাহর নিকট অতিশয় 
অসম্তোষজনক ।”১ 
আল্লাহ তা'আলা ইয়াহুদীদের ভৎ্সনা করেছেন যে, তারা মানুষকে 
কল্যাণের কথা বলে, অথচ নিজেদের ভুলে থাকে: 
Hl EET SS তে ০৫2 26 26 এরা ভি 3 
[5৮ :৪১০)1] © 99324 
“তবে কি তোমরা লোকদেরকে সৎকার্ধে আদেশ করছো এবং 
তোমাদের নিজেদের ভুলে যাচ্ছ- অথচ তোমরা গ্রন্থ পাঠ কর ; 
তবে কি তোমরা হৃদয়ঙ্গম করছো না?”২ 
বিশুদ্ধ সনদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম হতে বর্ণিত 
হয়েছে, ‘কেয়ামতের দিন একজন লোককে নিয়ে আসা হবে, এবং 
জাহান্নামে নিক্ষেপ করা হবে , অত:পর তার পেটের নাড়ীভূড়ী 
বেরিয়ে আসবে, তাতে সে ঘোরতে থাকবে যেমন গাধা চাক্কি 
নিয়ে ঘোরে, এরই মাঝে জাহান্নামিরা একত্র হবে এবং তাকে 


* সূরা সাফফ:২-৩। 
৭২ সূরা বাকারা:৪৪। 
62 


বলবে; হে অমুক তোমার কি হয়েছে ? তুমি কি আমাদের 
সৎকাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ করতে না? সে 
বলবে হ্যাঁ, আমি তোমাদের সৎকাজের কথা বলতাম , তবে আমি 
নিজে তা করতাম না , অসৎ কাজে নিষেধ করতাম এবং নিজে 
করতাম’ এ হচ্ছে এ ব্যক্তির অবস্থা যে মানুষকে ভাল কাজের 
দিকে আহ্বান করে ও খারাপ কাজে নিষেধ করে। অতঃপর তার 
কথা কাজের এবং কাজ কথার বিপরীত হয়। আল্লাহর কাছে 
আমরা এ অবস্থা থেকে আশ্রয় কামনা করছি। 

সুতরাং সকলের নিকট স্পষ্ট হল যে একজন দা “ঈর জন্য যে সব 
গুণাগুণ থাকতে হবে তার মধ্যে সবচে” গুরুত্বপূর্ণ হচ্ছে, মানুষকে 
যে বিষয়ের দা“ওয়াত দিবে তা আগে নিজে আমল করা এবং যা 
নিষেধ করবে তা থেকে সর্বাগ্রে নিজে বিরত থাকা । তাকে 
প্রশংসনীয় চরিত্রের অধিকারী , ধৈর্যশীল, বিপদে অবিচল , ও 
দাওয়াত কর্মে আন্তরিক হতে হবে। যে সব কাজ করলে মানুষের 
কল্যাণ হয়, হক তাদের নিকট দ্রুত পৌঁছে যায় এবং বাতিল দূর 
হয় সেসব কাজের জন্য চেষ্টা করা। উপ রন্তু তাদের হিদায়াতের 
জন্য দো 'আ করা। এ সবই হচ্ছে একজন আদর্শ দা ‘ঈর 
আখলাকের অংশ । 

দা‘ওয়াত কর্মীকে আরও একটি বিষয়ে যত্ববান হতে হবে। আর 
তা হচ্ছে, দাওয়াত পেশকৃত ব্যক্তির জন্যে দো'আ করা । বলবে: 


63 


3 95%, ‘আল্লাহ তোমাকে হিদায়াত দিন’ 
৬ 9৯২) 21 269. ‘আল্লাহ তোমাকে হক গ্রহণের তাওফিক 
দিন" 
$। 475 6 2 ৬৫৮ আল্লাহ তোমাকে হক গ্রহণে অনুগ্ৰহ 
করুন। 
তাকে দা “ওয়াত দিবেন, দিক-নির্দেশনা দিবেন, সে কোন কষ্ট 
দিলে সহ্য করবেন , সাথে সাথে তার জন্য হিদায়েতের দো “আ 
করবেন। রাসূলু ল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 
‘দাউস’ গোত্র সম্পর্কে বলা হল , যে তারা দ্বীন অমান্য করেছে , 
তিনি বললেন: 

te ০9৩১ ১৯। hh 
“হে আল্লাহ, দাউসদেরকে হিদায়াত দাও এবং তাদের দ্বীনের পথে 
নিয়ে আস '| তার হেদায়াতের জন্য , হক গ্রহণ করার 
তাওফীক লাভের জন্য দো'আ করবেন, এর উপর ধৈর্যধারণ 
করবেন, অপরকে ধৈর্যের উপর অবিচল থাকবেন, কখনও নিরাশ 
ও হতাশ হবেন না। ভালো ও কল্যাণকর ছাড়া অন্য কিছু বলবেন 
না, কোন কঠোরতা বা তিরস্কার করবেন না। তাদের প্রতি কোনো 
খারাপ কথা বলবেন না; যাতে হক গ্রহণে তাদের মধ্যে ঘৃণার 
উদ্রেক হয়। তবে হ্যাঁ কেউ জুলুম বা সীমা লঙ্ঘন করলে ভিন্ন 


কথা । যেমন আল্লাহ বলেন: 
94 


(els জী ৬ ওটি ২] অয Bl Ne 


[৮7:১৯:৫০] 
“তোমরা উত্তম পন্থা ব্যতীত কিতাবীদের সাথে বিতর্ক করবে না, 
তবে তাদের সাথে করতে পার , যারা তাদের মধ্যে 


সীমালজ্ঘনকারী....’** 

সুতরাং অত্যাচারী ব্যক্তি যে বিদ্বেষ , কষ্ট ও অনাচারের মাধ্যমে 
দা“ওয়াতকে প্রতিহত করতে চায় তার বিধান ব্যতিক্রম ৷ তাকে 
এর জন্য গ্রেফতার ইত্যাদির মাধ্যমে শিক্ষা দেয়া যেতে পারে। 
আর এ শাস্তি অত্যাচার বা অন্যায়ের আনুপাতিক হারে হবে। কিন্তু 
যতক্ষণ সে কষ্ট দেয়া থেকে বিরত থাকবে ততক্ষণ আপনার উপর 
কর্তব্য হবে তার উপর ধৈর্যধারণ করা এবং সওয়াবের আশা করা, 
সাথে যে সকল কষ্টদায়ক বিষয় সে সম্পৃক্ত করে দেয় তার জন্য 
তাকে ক্ষমা করে দেওয়া, যেমন ধৈর্যধারণ করেছিলেন রাসূল ও 
তাদের উত্তম অনুসারীগণ । 

আল্লাহর কাছে প্রার্থনা, হে আল্লাহ! আমাদের সকলকে আপনার 
রাস্তায় উত্তমভাবে দা “ওয়াত দেয়ার তাওফীক দিন। আমাদের 
অন্তরসমূহ ও আমাদের কর্মকাগুগুলো সংশোধন করে দিন। 


« সুরা আনকাকুত, ৪৬। 
65 


আমাদের সকলকে দ্বীনের বিশুদ্ধ ফিকহ তথা বুঝ দান করুন। 
দ্বীনের উপর অবিচল রাখুন। আমাদেরকে হিদায়াতপ্রাপ্ত ও 
হিদায়েতের পথপ্রদর্শক- নেককাজ কারীদের অন্তর্ভুক্ত করুন। 
নিশ্চয়ই আপনি বড় দয়ালু, মহান দাতা । 

সালাত ও সালাম আল্লাহর বান্দা ও রাসূল আমাদের নবী মুহাম্মাদ 
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম , তাঁর সাহাবী গণ এবং কিয়ামত 
উপর। 


66 


